ACES Infotech Pvt. Ltd. _ 


বিষয় 
কম্পিউটারের উৎপত্তি বা জেনারেশন 


১ FOGG তে; "৫. ২৮ 


পাতার সংখ্যা 
কম্পিউটার যুগ ২৫ 
বিষয় ২৫ 
ভূমিকা ২৫ 
বিভিন্ন ধরনের কম্পিউটার ২৫ 
পার্সোনাল কম্পিউটারের প্রকারভেদ ২৭ 
অপারেটিং সিস্টেম ২৮ 
উইণ্ডোস-৯৮ এর পরিচিতি ২৯ 
এম্‌ এস্‌ ডস্‌ এর পরিচিতি ৩০ 
উইণ্ডোস এক্সপ্লোরারকে ব্যবহার করা ৩২ 
একটি ফোল্ডার তৈরী করা ৩৩ 
ফাইল এবং ফোল্ডারগুলিকে রি-নেম করা বা নাম বদলানো ৩৪ 
শ্রেনীকক্ষের অনুশীলনী ৩৫ 
সংক্ষিপ্তসার ৩৬ 
কম্পিউটার কক্ষের অনুশীলনী ৩৬ 
কম্পিউটার সফটওয়ার ৩৭ 
বিষয় ৩৭ 
সফটওয়ার কি? ৩৭ 
অপারেটিং সিস্টেম ৩৭ 
কম্পাইলার এবং ইনটারপ্রেটার ৩৮ 
প্রোগ্রামিং ল্যাসুয়েজ ৩৯ 
কম্পিউটার ল্যাঙ্গুয়েজ ৪০ 
শ্ৰেনীকক্ষের অনুশীলনী ৪১ 
সংক্ষিপ্তসার ৪২ 


Ate নব ২ 


ক্রমিক অধ্যায় পাতার সংখ্যা 

৬. প্রোগ্রামিং সম্পকে ধারণা ৪৩ 
বিষয় ৪৩ 
ভূমিকা ৪৩ 
সমস্যা নিরসনের কলা-কৌশল ৪৩ 
প্রোগ্রামের বিভিন্ন পৰ্যায় ৪৫ 
শ্রেনী কক্ষের অনুশীলনী ৪৯ 
সংক্ষিপ্তসার ৪৯ 

৭. নাম্বার সিস্টেম ৫১ 
বিষয় ৫১ 
নাম্বার সিস্টেম ৫১ 
নন-পজিশনাল নান্বার সিস্টেম ৫২ 
পজিশনাল নাম্বার সিস্টেম ৫২ 
বাইনারী কোডেড ডেসিম্যাল (800) ৫৭ 
বাইনারী আ্যারিথমেটিক বা গণিত ৫৮ 
খণাত্মক নাম্বারগুলির উপস্থাপনা ৬০ 
দশমিক বা ডেসিম্যাল পদ্ধতি ৬১ 
বাইনারী পদ্ধতি ৬১ 
শ্রেনী কক্ষের অনুশীলনী ৬৪ 
সংক্ষিপ্তসার ৬৫ 

চা কন্ট্রোল প্যানেল-এর ব্যবহার ৬৭ 
বিষয় ৬৭ 
ভূমিকা ৬৭ 
কন্ট্রোল প্যানেলকে বুঝতে পারা ৬৭ 
হার্ডওয়ার সংযোজন বা বিয়োজন ৬৯ 
প্রোগ্রাম আ্যাড/রিমুভ করা ৭০ 
ক্লক ও ক্যালেন্ডার নিয়ন্ত্রণ ৭১ 
ডেক্কটপের থিম পরিবর্তন ৭২ 


ছু টিপ 


ক্ৰমিক অধ্যায় পাতার সংখ্যা 
ডিসপ্লে সেটিং পরিবতন করা ৭৩ 
ফন্ট ইনস্টল করা ৭৪ 
পাসওয়াৰ্ড তৈরী করা ৭৪ 
প্রিন্টার সংযোগ করা ৭৫ 
শ্রেনী কক্ষের অনুশীলনী ৭৭ 
সংক্ষিপ্তসার ৭৭ 
৯. ওয়াৰ্ড প্রসেসিং ৭৯ 
বিষয় ৭৯ 
ওয়াৰ্ড প্রসেসিং-এর ইতিহাস ৭৯ 
পেজ লে-আউট ৮০ 
মার্জিন নির্ধারণ করা ৮১ 
বুলেট এবং নাম্বারিং ব্যবহার করা ৮২ 
একটি ওয়ার্ড ডকুমেন্টের নকল বা ডুপ্লিকেট কপি করা ৮২ 
টেবিল বা সারণী ক্রিয়েট করা ৮৩ 
ড্ৰয়িং এর টুলগুলি ব্যবহার করা ৮৬ 
শ্রেনী কক্ষের অনুশীলনী ৮৮ 
সংক্ষিপ্তসার ৮৯ 
১০. ওয়ার্ড টুল ৯৯ 
বিষয় ৯১ 
একটি ডকুমেণ্টকে ছাপানো ১ 
মেল মার্জ বৈশিষ্ট্যকে ব্যবহার করা ৯৩ 
হেডার এবং ফুটারকে ইনসার্ট করা ৯৬ 
ফাইল থেকে টেক্সট এবং পিকচার ইনসাট করা ৯৭ 
ওয়ার্ড ডকুমেন্টকে ওয়েব-পেজ হিসাবে সেভ করা ৯৮ 
শ্রেনী কক্ষের অনুশীলনী ৯৮ 


সংক্ষিপ্তসার ৯৯ 


স্টপ 


ক্রমিক অধ্যায় পাতার সংখ্যা 

১১. মাইক্রোসফ্ট এক্সেল-এর পরিচিতি ১০১ 
বিষয় ১০১ 
স্প্রেড সীটগুলির পরিচিতি ১০১ 
এম এস এক্সেল ১০২ 
ওয়ার্কশীট তৈরি করা ১০৩ 
ওয়ার্কশীট সেভ করা ১০৪ 
এক্সেল-এর কাৰ্যপদ্ধতি ১০৪ 
শর্ট বা বাছাই করা ১০৮ 
সেলগুলি ফরম্যাট করা ১১০ 
শ্রেনী কক্ষের অনুশীলনী ১১৩ 
সংক্ষিপ্তসার ১১৪ 
কম্পিউটার কক্ষের অনুশীলনী ১১৫ 

১২. ফর্মুলা এবং ফাংশন ১১৭ 
বিষয় ১১৭ 
ফর্মুলা ১১৭ 
সেল রেফারেন্স করা বা সেলগুলিকে চিহ্নিত করা ১২০ 
ফাংশন ১২৪ 
চার্ট ১২৬ 
চাট এডিট করা ১৩০ 
ডাটাকে প্রিন্ট করা ১৩১ 
শ্রেনী কক্ষের অনুশীলনী ১৩২ 
কম্পিউটার কক্ষের অনুশীলনী ১৩৪ 


সংক্ষিপ্তসার ১৩৫ 


এই অধ্যায়ের পরিশেষে তুমি যা পারবে__ 


= কম্পিউটারের ইতিবৃত্ত সংক্ষিপ্ত করে বলতে 
= কম্পিউটার ব্যবহারের সুবিধাগুলির তালিকা করা 


= কম্পিউটারের ধরণগুলিকে চিহ্নিত করতে 


|| কম্পিউটারের উৎপত্তি বা জেনারেশন 


চীনারা প্রথম গাণিতিক যন্ত্র তৈরী করেছিল যেটা মানুষকে গণনা করতে সহায়তা করেছিল। এই যন্ত্ৰকে 
বলা হত আযাবাসকাস্‌। শিশু হিসেবে তুমি এই আযাবাসকাস নিয়ে খেলা করে থাকলেও থাকতে পার, 
যেটা নীচের ছবিতে দেখানো হয়েছে। j 

এটা হচ্ছে আড়াআড়ি দণ্ড বা তার সহ আয়তাকার কাঠামো তারগুলোতে দানা বা রিডস্‌ আছে। এই 
ধরনের তারে কিছু সারি আছে। উদাহরণস্বরূপ তুমি যদি এই যন্ত্র ব্যবহার করে চার ও পাচের যোগ 
করতে যাও তবে প্রথমে সমস্ত সারির দানাগুলো বাঁদিকে 
সরিয়ে দাও। তারপরে নীচের সারি থেকে চারটে রিড 
ডানদিকে সরিয়ে দাও। এটা প্রথম সংখ্যা চারকে নির্দেশ 
করে। পরে পাঁচটি বিড বাঁদিক থেকে ডানদিকে সরিয়ে 
দাও । এটা দ্বিতীয় সংখ্যাকে নির্দেশ করবে। ডানদিকের 
দানাগুলির সংখ্যা দুটি সংখ্যা যোগফলকে নির্দেশ করে। 
এ হচ্ছে আযবাসকাস ব্যবহার করে সাধারণ একটি 


55 -ন্ব- 


অস্টম শ্রেণী 


যোগ।অন্য আর কিছু এধরনের গণনা করার যন্ত্র আছে যেমন শ্লীইড়,রুল এবং পাঙ্কালের ক্যালকুলেটর । 
চার্লস ব্যাবেজ প্রথম যান্ত্রিক কম্পিউটার ১৮৩০ থেকে ১৮৫০ সালের মধ্যে তৈরী করেছিলেন। এই 
কম্পিউটার মূল আ্যারিথমেটিক ফাংশনগুলি সম্পাদন করতে পারত এর নীচের পাঁচটি অংশ ছিল। 
= একটি স্টোরেজ ইউনিট যেটা সংখ্যাগুলিকে ধরে রাখত। 

॥  আ্যরিথমেটিক গণনাগুলি সম্পাদন করার জন্য মিল নামে একটা আযরিথমেটিক সেল। 

= একটি কন্ট্রোল ইউনিট যেটা কম্পিউটারের কাজকর্মগুলিকে নিয়ন্ত্রিত করে। 

= একটি ইনপুট ডিভাইস যেটা কম্পিউটারে কাজকর্মগুলিকেনিয়ন্ত্রিত করে। 

= - একটি ইনপুট ডিভাইস যেটা কম্পিউটারে সংখ্যা ও নির্দেশগুলি যোগান দেয়। 

= -একটা আউটপুট ডিভাইস যেটা ফল প্রদর্শিত করে! 


Storage 


Arithmetic 
Input | unit Output 
Device Device 
Control Unit 


প্রথম এই যান্ত্রিক কম্পিউটারের পর বেশ কিছুকাল ধরেই কম্পিউটারের নকশা তৈরী হয়েছিল। 
এগুলিকে নীচের মত করে শ্ৰেণীভাগ করা যেতে পারে 


= পঞ্চম জেনারেশন কম্পিউটার 
ইউ. এস. সেন্সাস ব্যুরো ১৯৫১ সালে প্রথম ব্যবসায়িক কম্পিউটার তৈরী করেছিল, এই কম্পিউটারকে 
বলা হত ইউনিভার্সাল অটোম্যাটিক কম্পিউটার (UN1VAC)। এটা প্রসেস করার জন্য বায়ুশূন্য 


নলের সার্কিট ব্যবহার করত। যে কম্পিউটারগুলি বায়ুশুন্য নলের সার্কিট ব্যবহার করত তাদের বলা 
হত প্রথম জেনারেশন কম্পিউটার । বায়ুশূন্য নলের সার্কিট-এর মধ্যে একটি ফিলামেন্ট থাকত যেটাকে 
করাতে ইলেকট্রন বার করার জন্য যা হচ্ছে একটি পরমাণুর মূল উপাদান, পরবর্তী কালে ইউ এস এর 


2; 1:১5 - জন্ম 


বেল ল্যান ট্রানজিস্টর আবিষ্কার করেছিলেন যেটা বায়ুশূন্য নলের পরিবর্তে ব্যবহৃত হয়েছিল ট্রানজিস্টর 
হচ্ছে ইলেকট্রনিক সার্কিট যেটা আকারে ছোট এর ইলেকট্রন বার করার জন্য গরম করার দরকার হত 
না। যে কম্পিউটারগুলি ট্রানজিস্টর ব্যবহার করত সেগুলিকে বলা হত দ্বিতীয় জেনারেশন কম্পিউটার। 
তৃতীয় জেনারেশন কম্পিউটারগুলি প্রসেস্‌ করার জন্য লার্জ স্কেল ইন্টিগ্রেটেড (1.51) সার্কিট ব্যবহার 
করত। 1.5] সার্কিটগুলি ১৯৬০ সালের মাঝামাঝি আবিষ্কৃত হয়েছিল। 51 সার্কিটগুলি অনেক 
সার্কিট কম্পোনেন্টকে একটি মাত্র চিপস্‌-এ একত্রিত করে। ভেরী লার্জ স্কেল ইন্টিগ্রেটেড (৬].91) 
চিপসগুলি ১৯৬৯ সালে আবিষ্কৃত তৈরী হয়েছিল। যে কম্পিউটারগুলি ৬1.91 চিপস ব্যবহার করেছিল 
সেগুলিকে বলা হত ফোর্থ জেনারেশন কম্পিউটার ১৯৭২ সালে মাইক্রোপ্রসেসর আবিষ্কৃত হয়েছিল। 
যে কম্পিউটার মাইক্রোপ্রসেসর ব্যবহার করেছিল সেগুলিকে মাইক্রো কম্পিউটার বলা হত। APPLEII 
হচ্ছে ১৯৭৭ সালে ইউ. এস. এ-তে তৈরী হওয়া প্রথম বাণিজ্যিক মাইক্রো কম্পিউটার । সাম্প্রতিক 
গবেষণা “থিষ্কিং কম্পিউটার” তৈরী করার লক্ষ্যে করা হচ্ছে এই কম্পিউটারগুলিকে বলা হয় পঞ্চম 
জেনারেশন কম্পিউটার। 


বিভিন্ন ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এটা হয়েছে কারণ কম্পিউটারের 

বেশ কিছু সংখ্যক সুবিধাগুলি আছে। এদের মধ্যে কিছু হচ্ছে নিন্নরূপ__ 

ন গতি বা স্পীড কম্পিউটারগুলি হচ্ছে মানুষের চেয়ে অপেক্ষাকৃত দ্ৰুত। কম্পিউটারের 
গতি মাপা হয় মিলিয়ন ইনষ্ট্াকশন পার সেকেণ্ড (PS) এর পরিভাষায় এটা ইনস্ট্রাকশনের 
সংখ্যাকে প্রকাশ করে যেগুলি ....... দ্বারা প্রতি সেকেণ্ডে সম্পাদন করা যেতে পারে। 

= = নির্ভুলতা বা আযাকুরেসি--কম্পিউটার মনুষ্যকৃত গণনার চাইতে অপেক্ষাকৃত বেশী 
নির্ভুল ফল দেয়। উদাহরণস্বরূপ, কম্পিউটার জটিল সায়াণ্টিফিক বা বৈজ্ঞানিক গণনার 
ক্ষেত্রে নির্ভুল ফল প্রদান করে। এই গণনা যদি মানুষের দ্বারা হত তবে এটা সম্ভবপর নাও 
হতে পারত। ৰ 

= ধৈর্য্য বা ডিলিজেন্স--একই কাজ বার বার করার জন্য মানুষ ক্লান্ত ও বিরক্ত হয়ে যেত এবং 
ভুল করার দিকে ঝৌক থাকত। কিন্তু কম্পিউটার কখনই ক্লান্ত ও বিরক্ত হয় না ও তাই ভুল 
করে না। নিরবিচ্ছিন্ন ভাবে ভুল না করে কাজ করার বৈশিষ্ট্যকে বলা হয় ধৈর্য্য বা ডিলিজেন্স। 

= ধরে রাখা বা স্টোরেজ---মানুষ ভবিষ্যতে ব্যবহারের জন্য তথ্য জমা করে রাখে। একইভাবে 
কম্পিউটারও ভবিষ্যতে ব্যবহারের জন্য বিশাল পরিমাণে ইনফরমেশন স্টোর করে রাখে। 
কম্পিউটার আবার ইনফরমেশনের এই বিশাল ভাণ্ডার থেকে বিশেষ কোন ইনফরমেশনকে 
উদ্ধার করতে তোমায় সমর্থ করে। এটা হচ্ছে কম্পিউটারের এক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। 

*₹ খরচ বা কস্ট_কম্পিউটার কাগজের ব্যবহার এবং মানুষের শ্রমের পরিমাণকে কমিয়ে 


দেয়। এটা খরচ কমায়। 


অষ্টম শ্রেণী 


তল নং 


১০. 


-==---- তৈরী করেছিলেন প্রথম যান্ত্রিক কম্পিউটার। 


১৯৫১ সালে ==-=== নামে ইউ. এস. সেন্সাস্‌ ব্যুরো প্রথম বাণিজ্যিক কম্পিউটার তৈরী 
করেছিল। 


== হচ্ছে প্রথম বাণিজ্যিক কম্পিউটার। 


হয়েছিল। 


—___ এবং _ ধরনের ক্ষেত্রে সুপার কম্পিউটার ব্যবহৃত হয়। 
কম্পিউটারের গতি মাপা হয় -____- পরিভাষায়। 

নিরবিচ্ছিন্ন ভাবে ক্লান্ত না হয়ে কম্পিউটারের কাজ করার সক্ষমতাকে বলে __ _। 
চার্লস ব্যাবেজ দ্বারা তৈরী করা কম্পিউটারে ------- নামে আযারিথমেটিক ইউনিটি 
আযারিথমেটিক অপারেশনগুলি সম্পাদন করেছিল। 

= সালে ভেরী লার্জ স্কেল ইন্টিগ্রেটেড চিপস্গুলি আবিষ্কৃত হয়েছিল। 

যে কম্পিউটার মাইক্রো প্রসেসর ব্যবহার করে সেগুলিকে বলা হয় ______। 


সত্য বা মিথ্যা 


১১: 


১২, 


যে কম্পিউটারগুলি ট্রানজিস্টর ব্যবহার করেছিল সেগুলিকে বলা হয় তৃতীয় জেনারেশন 
কম্পিউটার। 


১৯৭৭ সালে APPLE-TII তৈরী হয়েছিল। 


নীচেরগুলি উত্তর দাও 


১৩, 
১৪. 
১৫. 


১৬, 


পাঁচটি ক্ষেত্রের তালিকা কর যেখানে কম্পিউটার ব্যবহৃত হয়। 
কম্পিউটার ব্যবহারের সুবিধাগুলি কি? 
বিভিন্ন ধরনের কম্পিউটারগুলিকে বর্ণনা কর। 


চার্লস ব্যাবেজ দ্বারা তৈরী হওয়া কম্পিউটারের অংশগুলির তালিকা কর। 


ন সংক্ষিপ্তসার 


=== -- 


কম্পিউটার তৈরী হয়েছিল ইনফরমেশন রক্ষণাবেক্ষণে আমাদের সহায়তা করার জন্য। 
কম্পিউটারগুলি ব্যবহৃত হয় পরিষেবাগুলি প্রদান করার জন্য যেমন প্লেনের টিকিট সংরক্ষণে 
টেলিফোন ও বিদ্যুতের বিলের টাকা জমা দেবার জন্য, ব্যাঙ্কিং, চিকিৎসাক্ষেত্ৰে রোগ নির্ণয় এবং 
আবহাওয়ার পূর্বাভাস। 

চার্লস ব্যাবেজ ১৮৩০ সাল থেকে ১৮৫০ সালের মধ্যে প্রথম যান্ত্ৰিক কম্পিউটার তৈরী 
করেছিলেন। 

১৯৫১ সালে ইউ. এস. সেন্গাস ব্যুরো প্রথম বাণিজ্যিক কম্পিউযার তৈরী করেছিল। এই 
কম্পিউটারগুলিকে বলা হয় ইউনিভার্সাল অটোম্যাটিক কম্পিউটার (01৬০) এবং এটা 
বায়ুশুন্য নলগুলি ব্যবহার করত। . 

যে কম্পিউটার বায়ুশূন্য নলের সার্কিট ব্যবহার করেছিল সেগুলিকে বলা হয় প্রথম জেনারেশন 
কম্পিউটার। 

ইউ. এস.এ-র বেল ল্যাবস্‌ ট্রানজিস্টের আবিষ্কার করেছিল যেগুলি বায়শূন্য নলের পরিবর্তে 
ব্যবহৃত হত। 

যে কম্পিউটারগুলি ট্রানজিস্টের ব্যবহার করেছিল সেগুলিকে বলা হত দ্বিতীয় জেনারেশন 
কম্পিউটার। 

যে কম্পিউটার [51 চিপস ব্যবহার করেছিল সেগুলিকে তৃতীয় জেনারেশন কম্পিউটার বলা 
হত। 

যে কম্পিউটারগুলি ৬15] চিপস ব্যবহার করেছিল সেগুলিকে বলা হত চতুর্থ জেনারেশন 
কম্পিউটার। 

১৯৭২ সালে মাইক্রো প্রসেসর আবিষ্কৃত হয়েছিল। 

যে কম্পিউটার মাইক্রোপ্রসেসর ব্যবহার করত সেগুলিকে বলা হয় মাইক্রো কম্পিউটার। 
কম্পিউটার ব্যবহারের সুবিধাগুলি হচ্ছে গতি বা স্পীড, আযকুরেসি বা নির্ভুলতা, ডিলিজেন্স বা 
ধৈৰ্য্য, স্টোরেজ বা ধরে রাখা এবং খরচ বা কস্ট। 

একটি সম্পূর্ণ কম্পিউটার ইউনিটের মধ্যে নীচের অংশগুলি থাকে কি-বোর্ড, মাউস, সিস্টেম 
ইউনিট, মাউস এবং প্রিন্টার। 

একটি কম্পিউটার ইনপুট, প্রসেস, আউটপুট (10) চক্র তত্ত্বের উপর ভিত্তি করে কাজ করে। 


কম্পিউটারের পুনর্মূল্যায়ন 


একটি কম্পিউটারের বিভিন্ন অংশগুলিকে চিহ্নিত করা 
একটি কম্পিউটারের কাজ করার তিনটি ধাপকে চিহ্নিত করা 
ইনপুট ডিভাইসগুলিকে তালিকা করা 

আউটপুট ডিভাইসগুলিকে তালিকা করা 

ইনপুট এবং আউটপুটগুলি কর্মপ্রক্রিয়াগুলিকে তালিকা করা 


যে কাজকর্মগুলি আমরা সম্পাদন করি তার বেশীর ভাগই ইনপুট প্রসেস-_আউটপুট (17১0) চক্র 


তত্ত্বের উপর ভিত্তি করা । 


oes শক 


উদাহরণস্বরূপ, তুমি যদি এক কাপ চা তৈরী করতে চাও তবে প্রথমে তুমি ইনপুট বস্তুগুলোকে সংগ্রহ 
কর। ইনপুট বস্তৃগুলি হচ্ছে জল, চা-এর গুঁড়ো, দুধ এবং চিনি 170 বা ইনপুট স্তরটি এই প্রক্রিয়াগুলি 
দ্বারা গঠিত।170 চক্রের প্রসেস্‌ স্তরটি ঠিকমত চা তৈরী করা দ্বারা গঠিত। সুতরাং দুধ এবং জল চা 
গুড়ো ফোটানো এবং চিনি মেশানো হচ্ছে প্রসেস স্তরের একটি অংশ। আউটপুট হচ্ছে তৈরী চায়ের 


কাপ। 


HE 


একইভাবে কম্পিউটার 110 চক্ৰকে 
অনুসরণ করে। উদাহরণস্বরূপ, তুমি 
কোলকাতা থেকে খড়গপুর যাবার জন্য 
টিকিট সংরক্ষণ করতে চাও, তবে প্রথমে 
তোমার দরকার একটা রিজার্ভেশন ফর্মভর্তি 
করা। বিস্তারিত ভাবে ভৰ্তি দ্বারা তোমার 
প্রয়োজন যেমন তোমার নাম, বয়স, 
শাস্তব্যস্থল, তারিখ এবং ভ্রমণ করা শ্রেণীর 
রিজার্ভেশন ক্লার্ক ফর্ম থেকে ডাটাগুলি 
কম্পিউটারে এণ্টার দেবেন। এ হচ্ছে চক্রের 
ইনপুট স্তর । কম্পিউটার তারপর আসনের 
প্রাপ্ততাকে পরীক্ষা করে। যদি আসন পাওয়া 
যায় তবে রিজার্ভেশন হবে। এ হচ্ছে প্রসেস 
স্তর। যদি রিজার্ভেশন নিশ্চিত হয় তবে টিকিটছাপা হবে। এ হচ্ছে আউটপুট স্তর। 

এখন আমরা দেখব কিভাবে কম্পিউটারের বিভিন্ন অংশগুলি 10 চক্রের সাথে সম্পর্কিত । রিজার্ভেশন 
ফর্মে থাকা ডাটাগুলি কি-বোর্ড ব্যবহার করে ইনপুট হিসেবে কম্পিউটারে দেওয়া হয়। সিস্টেম ইউনিটি 
টিকিটের প্রাপ্ততা দেখার জন্য ডাটা প্রসেস করে। যদি সীট পাওয়া যায় তবে সিস্টেম ইউনিট একটি 
সংরক্ষণ করে। টিকিটটি 010-তে প্রদর্শিত করা যাবে অথবা প্রিপ্টার ব্যবহার করে ছাপা যাবে। 
সুতরাং, DU এবং প্রিপ্টার হচ্ছে আউটপুট ডিভাইস। 


কম্পিউটারের অংশগুলি 


একটি সম্পূর্ণ কম্পিউটার ইউনিটের মধ্যে নীচের অংশগুলি থাকে-- 

মনিটর, কি-বোর্ড, সিস্টেম ইউনিট, মাউস এবং প্রিন্টার। সিস্টেম ইউনিটের সাথে সংযুক্ত যন্ত্রগুলিকে 
বলা হয় পেরিফেরাল। সিস্টেম ইউনিট এবং পেরিফেরালগুলি একত্রে উল্লেখ করা হয় হার্ডওয়ার 
হিসেবে । তোমরা কম্পিউটারের বিভিন্ন অংশগুলি দেখেছ, কম্পিউটারের প্রত্যেক অংশগুলি আলাদা 
আলাদা ভূমিকা পালন করে। যে অংশগুলি বিভিন্ন উৎস থেকে ডাটাগুলিকে এন্টার দেবার জন্য 
ব্যবহৃত হয় সেগুলিকে ইনপুট ডিভাইস নামে পরিচিত যে অংশগুলি বিভিন্ন রূপে আউটপুট দেবার 
জন্য ব্যবহৃত হয় সেগুলি আউটপুট ডিভাইস নামে পরিচিত। কিছু অংশগুলি যেমন ইনপুট দিতে 
তেমনই আউটপুট দিতে ব্যবহৃত হয় সেগুলিকে বলা হয় ইনপুট/আউটপুট ডিভাইস।' 


Bk এ GOT 


| wwe খা ভৰ Um (গড) ০১৯০ 


ক্ৰমৰ Pun 


একটি কম্পিউটারের ইনপুট, আউটপুট এবং প্রসেসিং ডিভাইসগুলির ছবি নীচে প্রদর্শিত হল। 


|| ইনপুট ডিভাইস 

মাউস এবং কি-বোর্ড হচ্ছে সবচেয়ে বেশী সচরাচর ব্যবহৃত ইনপুট ডিভাইস। 

কি-বোর্ড 

কি-বোর্ড হচ্ছে একটি ইনপুট ডিভাইস। তুমি কম্পিউটারে ডাটা ইনপুট দেবার জন্য কি-বোর্ড ব্যবহার 
করতে পার। কম্পিউটার কি-বোর্ড হচ্ছে টাইপরাইটারের কি-বোর্ডের মত কিন্তু কিছু বাড়তি কি 
আছে। সবচেয়ে বেশী সচরাচর পাওয়া যায় কি-বোর্ডের ১০৪টি কি আছে। কি-বোর্ডে অনেক ধরনের 
কি আছে। বিভিন্ন কাজ সম্পাদন করার জন্য এই কি-গুলি ব্যবহার করা যেতে পারে। সম্পাদন 
করতে হবে কাজগুলির উপর ভিত্তি করে এগুলিকে এইরূপে ভাগ করা যায়-_আলফা নিউম্যারিক 
কি, পাংচ্যুয়েশন কি এবং স্পেশ্যাল কি। আলফা নিউম্যাটিক কি হল কি-বোর্ডের সমস্ত অক্ষরমালা 
এবং নাম্বার। এগুলি অক্ষরমালা ও নাম্বারগুলিকে টাইপ করার জন্য ব্যবহৃত হয়। পাংচ্যুয়েশন 
কি-গুলির মধ্যে পাংচ্যুয়েশনের জন্য সমস্ত কিগুলি থাকে। পাংচ্যুয়েশন কি-গুলির কিছু উদাহরণ 
হচ্ছে কোলন (:), সেমিকোলন (3) এবং জিজ্ঞাসা চিহ্ন (?)। স্পেশ্যাল কির মধ্যে আরো কি, ফাংশন 
কি এবং কন্ট্রোল কি অস্তর্গত। 

একটি কম্পিউটারে কাজ করার সময় তুমি একটি ব্লিংকিং বিন্দু অথবা ৬1)0-এ একটি লাইন লক্ষ্য 
করবে। এ হচ্ছে কার্সার যখন কি-বোর্ডে তুমি আলফা নিউম্যারিক বা পাংচ্যুয়েশন কি টিপবে তখন 
সম্পর্কিত ক্যারেক্টারটি স্ক্রীনে উপস্থিত হবে। এই ক্যারেক্টারটি যেখানে প্রদর্শিত হয় যেখানে কার্সারটি 
ব্লিংক করে এবং কার্সারটি একটি স্থান আগে সরে যায়। উদাহরণস্বরূপ, কি-বোর্ডেতুমি যদি ‘%' টেপ 
স্ক্ৰীনে এটা যে স্থানে ‘&' প্রদর্শিত করে, সেখানে কার্সারটি ব্রিংকিং করে। কার্সারটি '&'-এর পরের 
স্থানে স্ক্রীনে এগিয়ে যাবে। 


যদি কি-বোর্ডে স্পেশ্যাল কি-এর যে কোন একটিকে টেপ তবে এর আনুষঙ্গিক কার্যটি সম্পাদিত হয়। 
উদাহরণস্বরূপ, যদি তুমি আযারো কি টেপ তবে কার্সারটি একটি লাইনের উপরে সরে যাবে। 


ছয় 


অষ্টম শ্রেণী 


কি-বোর্ডের উপর রাখা হাতের ছবি নীচে দেখানো হল 


মাউস হচ্ছে একটা ইনপুট ডিভাইস। এটা একটা লম্বা তারের দ্বারা সিস্টেম ইউনিটের সঙ্গে সংযুক্ত। 
এই ছোট যন্ত্রের লম্বা তারকে একটি লেজের মত দেখতে এবং ছোট এই যন্ত্রটিকে ইঁদুরের মত 
দেখতে লাগে। তাই এই যন্ত্রটিকে বলে মাউস। 

৬190 তে কোন অপ্শন-কে সিলেক্ট করতে এবং নির্দেশ করতে এটা ব্যবহৃত হয়। যদি একটি 
সমতল ক্ষেত্ৰতে একে তুমি নাড়াচাড়া কর তবে স্ট্রীনের উপর একটি তীর অথবা একটি পয়েন্টারের 
অনুরূপ নড়াচড়া লক্ষ্য করবে। স্ত্রীনের উপর এই পয়েপ্টারটি মাউস কার্সার নামে পরিচিত। কার্সারের 
অথবা পয়েপ্টারের আকার, কাজ ও অবস্থান অনুযায়ী পরিবর্তিত হয়। প্রচলিত কিছু মাউস কার্সারগুলি 
তাদের বর্ণনাসহ পরবর্তী অধ্যায়ে আলোচিত হবে। 

একটি মাউসের একটি, দুইটি বা তিনটি বোতাম থাকতে পারে। সবচেয়ে বেশী সচরাচর ব্যবহৃত 
একটি-দুটি বোতাম বাঁ এবং ডান বোতামটি সবচেয়ে বেশী প্রায়শঃ ব্যবহৃত বোতাম। উদাহরণস্বরূপ, 
একটি কম্পিউটার খেলার স্ক্রীনে রিড, লার্ন এবং প্লে-_তিনটি অপ্শন আছে। তুমি খেলাটিকে খেলার 
জন্য অবশ্যই প্লে-অপ্শন সিলেক্ট করবে। এটা করার জন্য প্লে অপ্শনে কার্সারকে স্থাপন কর! তোমার 
প্রয়োজন এবং মাউসের বা বোতামকে ক্লিক করা। মাউস বোতামে ক্লিক করা অপ্শনকে সিলেক্ট 
করতে তোমায় সমর্থ করবে। বাঁদিকে বোতামে ক্লিক করে তোমার প্লে-অপ্শনকে সিলেক্ট করতে 
সমর্থ করেও খেলাটিকে খেলতে দেবে। 


বিঃ দ্রঃ যে কোন সাধারণ সমতলক্ষেত্র ব্যবহারের পরিবর্তে মাউস প্যাড ব্যবহার করা খুবই ভাল 
অভ্যাস। 


মাউস এবং মাউসপ্যাডের ছবি নীচে দেখানো হল 


চা ০৯1811১71 টি 
দু \ 
ES 


ST ET MOUSE pad 


৮২ ৰ 


স্ন্যানার } 

স্ক্যানার হচ্ছে ইমেজ (ছবি বা টেক্সট)কৈ কপি করার ডিভাইস। 

প্রথমে কম্পিউটার এডিটিং ও প্ৰদৰ্শন করার জন্য ফোটো, ম্যাগাজিন ও অন্যান্য উৎসগুলো থেকে ছবি 
কপি করাতে স্ক্যানার ব্যবহৃত হত। আজকাল টেক্সট-এর ছবি কপি করার জন্য স্ত্যানারগুলি ব্যবহৃত 
হয়। কম্পিউটার স্ক্রীনে ছবি তৈরী করার জন্য ও স্ক্যানার ব্যবহার করা যাবে। 

উদাহরণস্বরূপ, যদি তোমার কম্পিউটার স্ক্রীনে তুমি ম্যাগাজিনে থাকা একটি পাখির ছবিকে প্রদর্শিত 
করতে চাও তবে কাগজের উপর থাকা ছবিকে স্ক্যান করার জন্য স্ক্যানার ব্যবহার করতে পার। একে 
ইনফরমেশনে ছোট ছোট ভাগ বা বিট্‌-এ পরিবর্তিত কর যেটা কম্পিউটার বুঝতে পারে এবং হার্ডডিক্কে 
এটা সেভ কর। 

একটি স্ক্যানার কাজ করে একটি ফোটো কপি মেশিনের মতই। কিন্তু এখানে একটা বড় পার্থক্য আছে। 
একটি ছবির ফোটো কপি করার আউটপুট হচ্ছে কাগজের উপর ছবিটির কপি যা নকল করা কিন্তু 
একটি ছবির স্ক্যান করার আউটপুট হচ্ছে ছবিটির একটি ডিজিটাল বা কপি যেটা কম্পিউটারের হার্ড 
ডিক্কে স্টোর করা যাবে। যখন তুমি স্ক্যান করছ তখন মনিটরে তুমি আউটপুটকে দেখতে পাচ্ছ এবং 
কাগজে একটা প্রিন্ট আউট নিতে পারছ। 

ড্রাম স্ক্যানার এবং ফ্ল্যাট বেড স্ক্যানার হচ্ছে সচরাচর ব্যবহৃত স্ক্যানার । 


আউটপুট ডিভাইস 
মনিটর এবং প্রিন্টার হচ্ছে সচরাচর ব্যবহৃত আউটপুট ডিভাইস্‌ 


মনিটর 

আউটপুট প্রদর্শিত করার জন্য কম্পিউটারের একটা স্ক্রীন আছে। এই কম্পিউটার স্ক্ৰীনকে বলা হয় 
ভিস্যুয়াল ডিসপ্লে ইউনিট (৬100) অথবা মনিটর। কম্পিউটারের মনিটরকে টেলিভিশনের স্ট্রীনের 
মত একই রকম দেখতে। 

উদাহরণস্বরূপ, যখন তুমি একটি কম্পিউটারে খেলা খেলছ তুমি মনিটরে খেলাটিকে দেখতে পারছ। 
কম্পিউটারে ইনপুট হিসেবে দেওয়া ডাটাগুলি সিস্টেম ইউনিট প্রসেস্‌ করে এবং আউটপুট দেয় ৷ যেটা 
মনিটরে প্রদর্শিত হয়। মনিটরটি টেক্সট এবং গ্রাফিক্সগুলি আউটপুট হিসেবে প্রদর্শিত করে। এটা যেমন 
রঙ্গীন তেমন সাদা ও কালো আউটপুট দিতে পারে। 


প্রিন্টার 


প্রিন্টার হচ্ছে সচরাচর ব্যবহৃত আউটপুট ডিভাইস। কম্পিউটার দ্বারা সম্পাদিত একটি অপারেশনের 
ফলকে ছাপানোর জন্য এটা ব্যবহৃত হয়৷ আউউপুটকে কাগজের উপর পাবার জন্য তুমি প্রিন্টারটিকে 


__্ৃন্__ 


অষ্টম শ্ৰেণী 


ব্যবহার করতে পার। প্রিন্টারগুলিকে ক্যারেক্টার প্রিন্টার, লাইন প্রিন্টার এবং কাজ প্রিন্টার হিসেবে 

শ্রেনীভাগ বলা হয়। একটি ক্যারেক্টার প্রিন্টার একবারে একটি ক্যারেক্টার ছাপাতেপারে ৷ একটি ক্যারেক্টার 

প্রিন্টারের গতি মাপা হয়__ ক্যারেক্টার পার সেকেণ্ড (0৮9)-এর পরিভাষায় । একটি লাইন প্রিন্টার 
একবারে একটি লাইন ছাপতে পারে। লাইন প্রিন্টারের গতি মাপা হয়__লাইনস্‌ পার সেকেণ্ড 

(LPS) এই পরিভাষায় একটি পেজ প্রিণ্টার একবারে একটি পাতাকে ছাপতে পারে। একটি পেজ 

প্রিন্টারের গতি মাপা হয়-_পেজেস পার মিনিট (7)-এর পরিভাষায়। 

প্ৰিণ্টারগুলি আবার ইম্প্যাকট প্রিন্টার এবং নন্‌-ইন্প্যাক্ট প্রিন্টার হিসেবে শ্রেণীবিভক্ত হয়। 

".__ ইন্প্যাক প্রিন্টার-_ ইন্প্যন্ প্িন্টারে টাইপ সোর্সগুলি (হেড অথবা নিডূল) একটি কালিমাখানো 
ফিতার বিপরীত চাপ দেয় এবং কাগজে ছাপ তৈরী করে। ডট ম্যট্রিক্স, ডেইসী হুইল এবং 
লাইন প্রিন্টার হচ্ছে ইম্প্যাক্ট প্রিণ্টারের কিছু উদাহরণ। সবচেয়ে বহুল ব্যবহৃত ইম্প্যাক্ট প্রিন্টার 
হচ্ছে ডট ম্যাট্রিক প্রিন্টার (DMP) 

একটি ডট ম্যাট্রিকসপ্রিণ্টারের ছবি নীচে প্রদর্শিত হল। . 


= নননইল্প্যাক্টপ্ৰিণ্টার--নন্্‌-ইন্প্যাক্ট প্রিন্টারে যখন ছাপা হয় তখন টাইপ ফেস এবং কাগজের 
মধ্যে কোন সংস্পর্শ থাকে না। ইঙ্ক জেট প্রিন্টার এবং লেসার প্রিন্টার হচ্ছে নন্‌-ইম্প্যাকট 
প্রিন্টারের কিছু উদাহরণ। সবচেয়ে বহুল ব্যবহৃত নন্‌ ইম্প্যাকট প্রিন্টার হচ্ছে লেসার প্রিন্টার 
(LP) প্রিন্ট আউটের উচ্চমানের জন্য লেসার প্রিন্টার জনপ্রিয়। 

লেসার প্রিণ্টারের একটি ছবি নীচে প্রদর্শিত হল। 


একটি ডট ম্যাট্রিক্স প্রিন্টার ও একটি লেসার প্ৰিণ্টারের মধ্যে পার্থক্যগুলি নীচে দেওয়া হল। 


ডট ম্যাট্রিক প্রিন্টার লেসার প্রিন্টার 

ডট ম্যাট্রিক প্রিন্টার ডট বা বিন্দু লেসার প্রিণ্টারগুলি ক্যারেক্টারগুলিকে 
ব্যবহার করে ক্যারেক্টারগুলি ছাপে। সম্পূর্ণ রূপে ছাপে। 

ডট ম্যাট্রিক প্রিন্টারের গতি লেসার প্রিন্টারের গতি PPM-এ 
CP5-এ পরিমাপ করা হয়। মাপা হয়। 

এটা এক সেকেণ্ডে প্রায় ২০০-৩০০টি এটা এক মিনিটে প্রায় ৪২০টি পাতা 
ক্যারেক্টার ছাপতে পারে। ছাপতে পারে। 
| Hl 

এটা খুব আওয়াজ করে। এটা খুব আওয়াজ করে না। 

[এটা সন্তা। _ এটা ব্যয়বহুল। 


|| অপারেটিং সিস্টেম 


অপারেটিং সিস্টেম যে কোনও কম্পিউটারের পক্ষে খুবই প্রয়োজনীয়। প্রত্যেক কম্পিউটারে 
একটি অপারেটিং সিস্টেম চলবেই। 


অপারেটিং সিস্টেম একটি ইন্টারফেস লেয়ার হিসেবে হার্ডওয়ার এবং ইউসার প্রোগ্রামের মধ্যে 
কাজ করে। যেমন, তুমি প্রিন্ট আউট নেওয়ার জন্য কমান্ড দিচ্ছো, তার মানে তুমি অপারেটিং 
সিস্টেমকে অনুরোধ করছ যাতে তুমি প্রিন্টারকে ব্যবহার করতে পার। অপারেটিং সিস্টেম প্রিন্টারকে 
কাজ করিয়ে তোমাকে প্রিন্ট আউট দেয়। 


অপারেটিং সিস্টেম নীচের কাজগুলি করে। 
ব্যবহারকারির প্রদত্ত কমান্ডগুলি অনুবাদ করে। 
এক্সটার্নাল স্টোরেজ ডিভাইসে ডেটা সংরক্ষণকে নিয়ন্ত্রন করে। 


কিছু জনপ্রিয় অপারেটিং সিস্টেম হল 1/5-009, ইউনিক্স, উইন্ডোস ৯৫, উইন্ডোস ৯৮, 
উইন্ডোস খা এবং উইন্ডোস ২০০০। অপারেটিং সিস্টেমের সাহায্যে ছাড়া কম্পিউটার হার্ডওয়ার 
কাজ করতে পারে না। হার্ডওয়ারকে ব্যবহারযোগ্য করার জন্য, অপারেটিং সিস্টেম সফটওয়ার 
লোড থাকা প্রয়োজন | 


অষ্টম শ্রেণী 


শূন্যস্থান পূর্ণ কর 

১... কি-বোর্ড হচ্ছে _-_--- ডিভাইস্‌। 

২... প্রিন্টার হচ্ছে ------ডিভাইস্‌। 

৩. লেসার প্রিন্টারের গতি পরিমাপ করা হয় ---___এ | 

৪. ডট্‌ ম্যাট্রিক প্রিপ্টারটি ক্যারেক্টারগুলি আকারে ছাপে। 
সত্য অথবা মিথ্যা 


৫... মাউস হচ্ছে আউটপুট ডিভাইস্‌। 
৬... ইচ্ক জেট প্রিন্টার ক্যারেক্টারগুলি বিন্দুর আকারে ছাপে। 
নীচেরগুলির উত্তর দাও 


৭. একটি কম্পিউটারের 17১0 চক্রকে উদাহরণ সহ ব্যাখ্যা কর। 
৮... যে কোন দুটি ইনপুট ডিভাইসের নাম লেখ এবং প্রত্যেকের সম্পর্কে এক লাইন করে 


লেখ। 
৯. যে কোন দুটি আউটপুট ডিভাইসের নাম লেখ এবং প্রত্যেকের সম্পর্কে একলাইন করে 
লেখ। 


৯০. ডট ম্যাট্রিক প্িপ্টার ও লেসার প্রিপ্টারের মধ্যে যে কোন দুটি পার্থক্য লেখ। 
সংক্ষিপ্তসার 


একটি সম্পূর্ণ কম্পিউটারে নীচের অংশগুলি থাকে-- 

= = কি-বোর্ড, মাউস, সিস্টেম ইউনিট এবং প্রিন্টার । 

* একটি কম্পিউটার ইনপুট-প্রসেস-_আউটপুট (10) চক্রের নীতির উপর কাজ করে। 

* সিস্টেম ইউনিটের সাথে সংযুক্ত ডিভাইসগুলিকে বলা হয় পেরিফেরাল সিস্টেম ইউনিট ও 
পেরিফেরালগুলিকে একসাথে হার্ডওয়ার হিসেবে উল্লেখিত হয়। কম্পিউটার হার্ডওয়ারের 
মধ্যে আছে ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস এবং ইনপুট/আউটপুট ডিভাইস। 

*  মাউসও কি-বোর্ড হচ্ছে সবচেয়ে বহুল ব্যবহৃত ইনপুট ডিভাইস। 

1 মনিটর এবং প্রিন্টার হচ্ছে সবচেয়ে বহুল ব্যবহৃত আউটপুট ডিভাইস। 


= একটি PC সাথে সচরাচর ব্যবহৃত প্রিপ্টারগুলি হচ্ছে ডট ম্যাট্রিক্স প্রিন্টার, ইঙ্কজেট প্রিন্টার 
এবং লেসার প্িন্টার। এগুলি গতি, খরচ এবং ছাপার মান অনুযায়ী আলাদা হয়। 


ও 2 ME 


[= 


একটি প্রসেসর-এর উদ্দেশ্যকে বর্ণনা করা 

একটি সিস্টেম ইউনিটের কম্পোনেন্টস বা অংশগুলিকে চিহ্নিত করা 
মেমারী-র উদ্দেশ্যকে বর্ণনা করা 

বাইট, কিলোবাইট, মেগাবাইট, জিজাবাইট পরিভাষাগুলিকে বর্ণনা করা 
একটি শব্দকে স্টোর করার জন্যপ্রয়োজনীয় বাইটের সংখ্যাগুলিকে গণনা করা 
RAM এবং ROM-এর উদ্দেশ্যগুলিকে বর্ণনা করা। 
এক্সটারন্যাল বা বাহ্যিক স্টোরেজ ডিভাইসগুলির প্রয়োজনীয়তা বর্ণনা করা 
একটি হার্ড ডিস্ক ও একটি ফ্লপি ডিক্কের উদ্দেশ্যগুলি বর্ণনা করা 

একটি ফ্লপি ডিস্ক ও একটি হার্ড ডিক্কের মধ্যে পার্থকাগুলি বর্ণনা করা 
CD-ROM-এর উদ্দেশ্যগুলি চিহ্নিত করা 

ডিস্ক ড্রাইভগুলির কাৰ্য্যগুলি চিহ্নিত করা 


|| সিস্টেম ইউনিট 


একটি কম্পিউটার ইনপুট ডিভাইসগুলির থেকে ইনফরমেশন গ্রহণ করে। মেমরীতে ইনফরমেশন 
স্টোর করে, সিস্টেম ইউনিটে প্রসেস করে এবং আউটপুট হিসেবে ফলকে প্রদর্শিত করে। সমস্ত 
প্রসেসিংটি কম্পিউটারে সিস্টেম ইউনিটের মধ্যে সংঘটিত হয়। সিস্টেম ইউনিট চালানোর জন্য সমস্ত 
প্রোগ্রাম ও ইনক্টাকশনগুলি বা নির্দেশগুলি যে বক্সের মত আকারের কাটানোর মধ্যে থাকে তাকে বলা 
হয় সিস্টেম ইউনিট। 


এ] 


অষ্টম শ্রেণী 


একটি কম্পিউটার মানুষের ব্রেনের মতই কাজ করে। মানুষের ব্রেন যে সমস্ত কাজকর্ম সম্পাদন করে 
তার বেশীর ভাগই ইনপুট, প্রসেস, আউটপুট (1190) চক্র এই তত্ত্বের উপর ভিত্তি করা ৷ কম্পিউটারও 
একই তত্ত্বকে ব্যবহার করে। 


উদাহরণস্বরূপ, ধর তোমাদের শিক্ষক তোমাকে দুই ও তিনকে যোগ করতে বলেছেন, তুমি কি করবে? 
তুমি প্রথমে সমস্ত ইনপুট ডাটাকে সংগ্রহ করবে। এখানে শিক্ষকের জিজ্ঞাস্য প্রশ্নের মধ্যে ইনপুট ডাটা 
রয়েছে। এই 1P0-এর মধ্যে প্রসেস স্তরটি হচ্ছে সংখ্যা দুটি যথার্থ যোগ করা। এটা সংঘটিত হয় 
ব্রেনে। এই সংখ্যাদ্বয়কে যোগ করার জন্য প্রয়োজনীয় নির্দেশ আগেভাগে স্মৃতিতে বা মেমারীতে সেভ্‌ 
করে বা ধরে রাখা আছে। ব্রেন এই নির্দেশগুলিকে ব্যবহার করে। সংখ্যাদ্বয়কে যোগ করে এবং 
আউটপুট দেয়। প্রশ্নের উত্তরটি হচ্ছে আউটপুট ডাটা, আউটপুট হচ্ছে দুই ও তিনের যোগফল যা 
পাঁচের সমান। 


একই রকম ভাবে, কম্পিউটারে থাকা সিস্টেম ইউনিট একটি ইনপুট ডিভাইস থেকে ডাটা গ্রহণ করে 
একটি স্টোরেজ ডিভাইসে স্টোর করে। একে প্রসেস করে এবং আউটপুট প্রদর্শিত করে। সুতরাং 
সিস্টেম ইউনিট হচ্ছে ইনপুট/আউটপুট (1/0) অথবা প্রসেসিং করার ডিভাইস। 


সিস্টেম ইউনিটকে প্রসেস করার ডিভাইস হিসেবে দেখিয়ে নীচে একটি ছবি দেওয়া হল। 


Output Device - ৬011 


Processing Device - System Unit 


Input Device - Keyboard 
LL» 


এই ইউনিট দুটি অংশ আছে -- একটি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট (PU) এবং ইণ্টারন্যাল স্টোরেজ 
(মেমারি) 


নীচে একটি ব্লক ডায়াগ্রাম দেওয়া হল যেটা একটি সিস্টেম ইউনিটকে প্রদর্শিত করে। এখানে সিস্টেম 
ইউনিটটি CPU এবং মেমরি দ্বারা গঠিত। আযারিথমেটিক লজিক ইউনিট (ALU), কন্ট্রোল ইউনিট 
এবং রেজিস্টার্সগুলি হচ্ছে €PU-এর অংশ। 


স্টোরেজ ডিভাইস 


IPO চক্রের একটি ব্লক ডায়াগ্রামের ছবি নীচে প্রদর্শিত হল। 


[ 


প্রসেসর বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট (CPU) হচ্ছে একটি কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। 
ডাটা-র যথার্থ প্রসেসিং সংঘটিত হয় CPUতে। 


CPU-এর একটি আযরিথমেটিক লজিক ইউনিট (ALU), একটি কন্ট্রোল ইউনিট এবং বিশেষ স্টোর 
করার ক্ষেত্র (রেজিস্টার) থাকে। ALU সমস্ত আ্যারিথমেটিক এবং লজিকাল অপারেশন বা প্রক্রিয়াগুলি 
সম্পাদন করে। এই অপারেশন বা প্রক্রিয়াগুলি রেজিস্টারে সম্পাদন হয়। কন্ট্রোল ইউনিট €PU-এর 
অপারেশন বা প্রত্রিয়াগুলিকে নিয়ন্ত্রিত এবং পরিচালনা করে। 


একটি কম্পিউটারের গতি পরিমাপ করা হয় মিলিয়ন পার সেকেণ্ড (0১11৮5)-এ। একটি আদর্শ 
পারসোন্যাল কম্পিউটারের গতি হচ্ছে ০.৪ 1১115 ৷ এর অর্থ হচ্ছে ৮৯০টির CPU এক সেকেণ্ডে 
০.৪ মিলিয়ন নির্দেশ বা ইনস্ট্রাকশন পালন করতে পারে। 


|| স্টোর করার ক্ষমতা বা স্টোরেজ ক্ষমতা 


একটি কম্পিউটারে ক্যারেক্টারের সংখ্যাকে স্টোর করা যেতে পারে যেটাকে বলা হয় কম্পিউটারের 
স্টোরেজ ক্ষমতা । একটি কম্পিউটার মেমারি মধ্যে বিভিন্ন প্রকারের ইনফরমেশন স্টোর করে রাখে। 
ইনফরমেশনগুলির মধ্যে আছে সংখ্যা (০-৯) অক্ষরমালা (A-Z) সিম্বল এবং অন্যান্য ক্যারেক্টার (%, 
(17০82) 

এই কাারেক্টারগুলিকে প্রকাশ করার জন্য কম্পিউটার বাইনারী পদ্ধতি ব্যবহার করে। একটি বাইনারী 
পদ্ধতিতে কেবলমাত্র দুইটি সংখ্যা ব্যবহৃত হয়। এগুলি হচ্ছে ০ এবং ১। তাই এই সংখ্যা পদ্ধতিকে 
বলা হয় বাইনারী পদ্ধতি (বাই__অর্থ দুই)। 


বাইনারী সংখ্যা ১ এবং ০ ক্যারেক্টারগুলিকে প্রকাশ করার জন্য ব্যবহৃত হয়। বাইনারী পদ্ধতিতে ০ 
এবং ১ গুলি বিট্‌ (বাইনারী ডিজিট) হিসেবে পরিচিত। বিট্‌ হচ্ছে স্টোরেজ ক্ষমতা পরিমাপ করা 


১ 


অষ্টম শ্রেণী 


ন্যুনতম একক । আটটিএ ধরনের বাইনারী ডিজিটের সমষ্টি হচ্ছে বাইট। একটি বাইট অথবা আটটি 
বিটের সমষ্টি একটি ক্যারেক্টারকে স্টোর করার জন্য ব্যবহৃত হয়। একটি ক্যারেক্টারের অর্থ হচ্ছে 
একটি সংখ্যা। অক্ষর অথবা সিম্বল। 


ঠিক যেমন দূরত্ব পরিমাপের জন্য মিটার এবং কিলোমিটার ব্যবহৃত হয়, তেমনই একটি কম্পিউটারের 
স্টোর করার বা স্টোরেজ ক্ষমতা মাপার জন্য বাইট এবং কিলোবাইট ব্যবহৃত হয়। অন্যান্য সচরাচর 
ব্যবহৃত পরিমাপের এককগুলি হচ্ছে মেগাবাইট এবং গিগাবাইট। 

এক কিলোবাইট (KB) হচ্ছে আনুমানিক ১০০০ বাইটের (3) সমতুল্য । এক মেগাবাইট (৬) হচ্ছে 


আনুমানিক ১০০০ কিলোবাইটের (KB) সমতুল্য । এক গিগাবাইট (08) হচ্ছে আনুমানিক ১০০০ 
মেগাবাইটের (473) সমতুল্য। 


|| মেমারি 


একটিকম্পিউটার মানুষের ব্রেনের মতই কাজ করে এবং কম্পিউটার মেমারি হচ্ছে মানুষের ব্রেনের 
মধ্যে থাকা মেমারি বা স্মৃতির মতই। 


কম্পিউটার দু-ধরনের স্টোরেজ বা মেমারি ব্যবহার করে! কিছু হচ্ছে ইন্টারন্যাল বা আভ্যন্তরীন 
স্টোরেজ এর জন্য, কিছু হচ্ছে এক্সটারন্যাল বা বাহ্যিক স্টোরেজ এর জন্য। 
সিস্টেম ইউনিটের যে অংশে তোমার প্রোগাম ও অন্যান্য প্রয়োজনীয় ইনফরমেশনগুলি স্টোর করা 
থাকে সেই অংশকে বলা হয় ইন্টারনাল স্টোরেজ। ইন্টারন্যাল স্টোরেজকে কম্পিউটারের প্রধান 
মেমারিও বলা হয়। মেমারি-র প্রধান কাজ হচ্ছে স্টোরেজ ডিভাইসগুলির নির্দিষ্ট জায়গায় ডাটাকে 
সেভ্‌ করা এবং ডাটাগুলিকে যখন দরকার পড়ে সেগুলিকে পুনরুদ্ধার করে। 


সিস্টেম ইউনিটটি ইন্টারনাল স্টোরেজের জন্য দু'ধরনের মেমারি ব্যবহার করে। এগুলি হচ্ছে র্যানডম 
আযকসেস্‌ মেমারি (২AM) এবং রিড অনলি মেমারি (ROM)। 


র্যানডম আযকসেস্‌ মেমারি (RAM) 

তোমরা দেখেছ যে সিস্টেম ইউনিটের মধ্যে CPU এবং একটি স্টোরেজ এরিয়া বা ক্ষেত্র থাকে। 
স্টোরেজ ক্ষেত্রের একটা অংশে RAM ও অপর অংশে ROM থাকে। 

যখনই একটি কম্পিউটার যেকোন ইনফরমেশন গ্রহণ করে এটাকে RAM-এ স্টোর করে। ইনপুট 
ডাটাগুলি যথার্থভাবে প্রসেস হবার জন্য প্রসেসরে যাবার আগে এই মেমরিতে স্টোর হয়। 
CPU-তে প্রসেস হবার জন্য যে ইনফরমেশনগুলির প্রয়োজন RAM-তে সেইগুলিকে স্টোর করে। 
বিভিন্ন কম্পিউটারে RA-এর স্টোরেজ ক্ষমতা পরিবর্তিত হতে পারে। আদর্শ হিসেবে একটি 


ন-ন ২ 


স্টোরেজ ডিভাইস 


RAM-এর ৬৪০.০০০ ক্যারেক্টার বা তার বেশী ইন্টারন্যাল স্টোরেজ ক্ষমতা থাকতে হবে| RAM- 
এর ক্ষমতা ৬৪০ KB থেকে ৬৪147 মধ্যে পরিবর্তিত হতে পারে। 


RAM-এর বৈশিষ্ট্যগুলি হচ্ছে নিন্নরূপ-_ 
তুমি RAM থেকে যেমন ডাটা পড়তে পার তেমন 
=  RAM-এ ডাটা লিখতেও পার। RAM-এ রিড্‌ এবং রাইট মেমারিও বলা হয়। 


=  RAM-এ থাকা ইনফরমেশনগুলি বিনষ্ট হয়ে যায় যদি কম্পিউটারের সুইচ বন্ধ হয়ে যায়। 
সুতরাং RAM হচ্ছে বিনষ্টশীল। 


রিড অনলি মেমারি (ROM) 


একটি কম্পিউটারকে সচল করার জন্য যে ইনস্টাকশন বা নির্দেশেগুলি দরকার সেগুলি সমস্তই রিড 
অনলি মেমারি (ROM) মধ্যে SHER STE RUE CRUST রত 
এগুলিকে কেবলমাত্র পালন করা যায়। 


[২01৬-এর বৈশিষ্ট্যগুলি হচ্ছে নিন্নরূপ_ 
= ROM থেকে তুমি ডাটা কেবলমাত্র পড়তে পার তাই ROM-কে বলা হয় রিড অনলি 
মেমারি। 


= ROM থেকে ডাটা বিনষ্ট হয় না যদি কম্পিউটারের সুইচ বন্ধ করে দেওয়া হয়। 
সুতরাং ROM হচ্ছে অ-বিনষ্টশীল। 


| এক্সটারন্যাল স্টোরেজ মাধ্যম 


ঠিক মানুষের ব্রেনের মতই, কম্পিউটারের ইণ্টারন্যাল বা আভ্যন্তরীন স্টোর করার ক্ষমতা হচ্ছে 
সীমিত । একটি কম্পিউটারের ইণ্টারন্যাল স্টোরেজ ক্ষমতাকে প্রধান মেমারিও বলা হয়। ধর তুমি 
ডাটা স্টোর করতে চাও চিরস্থায়ী হিসেবে, তাই তোমার প্রয়োজন কিছু ডিভাইস যেখানে ডাটা বিনষ্ট 
হবে না এমনকি যদি কম্পিউটারে সুইচ বন্ধ হয়ে যায়। এক্সটারন্যাল স্টোরেজকে ডাইরি স্থায়ীভাবে 
স্টোর করার জন্য ব্যবহার করা যেতে পারে। এক্সটারন্যাল স্টোরেজকে সেকেণ্ডারী মেমারীও বলা 
হয়। এক্সটারন্যাল স্টোরেজ হচ্ছে প্রধান মেমারি ছাড়া যে কোন স্টোরেজ। 


একটি টেলিফোন ডায়েরী উদাহরণ ধরা যাক। তোমর প্রত্যেকেই নিশ্চয়ই টেলিফোন ব্যবহার করেছ। 
প্রত্যেক টেলিফোনেরই একটা সুন্দর নাম্বার আছে। সুতরাং তোমাদের প্রত্যেকেরই আলাদা নাম্বার 
অবশ্যই থাকবে। তোমরা প্রত্যেকেই তোমাদের নিজেদের নাম্বারটি অবশ্যই মনে রাখ কারণ তোমাদের 
স্মৃতিতে তোমাদের নাম্বারটি ধরে রাখা আছে। তোমাদের সমস্ত বন্ধুর ফোন নাম্বার মনে রাখা ভীষণ 


টি... 


অষ্টম শ্রেণী 


শক্ত। তাই তোমার টেলিফোন ডায়েরীতে তুমি টেলিফোন নাম্বারগুলি লিখে রেখেছ। এই উদাহরণে 
টেলিফোন ডায়েরী হচ্ছে এক্সটারন্যাল স্টোরেজ এবং ব্রেন হচ্ছে ইণ্টারন্যাল স্টোরেজ। 
এক্সটারন্যাল স্টোরেজের জন্য সবচেয়ে বহুল ব্যবহৃত মাধ্যম হচ্ছে__ 

ঙ ফ্লপি ডিস্ক 

* হাৰ্ড ডিস্ক 
তোমরা হাৰ্ড ডিস্ক ও ফ্লপি ডিস্ক থেকে পড়তে পার এবং এর উপর লিখতে পার। হাৰ্ড ডিস্ক ও ফ্লপি 
ডিস্কগুলি হচ্ছে ইনপুট/আউটপুট (1/0) ডিভাইস কিন্তু যেহেতু প্রাথমিকভাবে এক্সটারন্যাল স্টোরেজের 
জন্য ব্যবহৃত হয় তাই এগুলিকে স্টোরেজ ডিভাইস হিসেবে বিবেচিত হয়। এক্সটারন্যাল স্টোরেজের 
জন্য ব্যবহৃত অন্যান্য ডিভাইসগুলি হচ্ছে CD-ROM ম্যাগনেটিক টেপ এবং পাঞ্চ কার্ডস্‌। 


| 


একটি ফ্লপি ডিস্ক ডিক্কেট অথবা ফ্লপি হিসেবেও পরিচিত। 
ফ্লপি ডিস্কের ধরন 


তুমি দুটি আলাদা সাইজের ফ্লপি ডিস্ক দেখতে পাবে ৫*/, এবং ৩*/, ইঞ্চি। বৰ্তমানে এক্সটারন্যাল 
স্টোরেজের জন্য সবচেয়ে বেশী সচরাচর ব্যবহৃত ডিভাইস হচ্ছে ৩’/, ইঞ্চি ফ্লুপি ডিস্ক। 

৫/, ইঞ্চি ফ্লপি ডিস্ক 

একটিফ্লপি ডিস্কের স্টোর করার ক্ষমতা কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে। 
যেমন ট্রাকের সংখ্যা, সেক্টর এবং দিকগুলি বা সাইড যার উপর ডাটা রেকর্ড 
করা হয়। একটি ৫১/, ইঞ্চির ফ্লপি ডিস্ক হয় ডাবল ডেনসিটির (৩৬০ KB) 
অথবা হাই ডেনসিটির (১.২ ১18) হয়। এই ফ্লুপিগুলি বড় হয় এবং সহজে 
বহন করা যায় না। এগুলি খুবই নমনীয় তাই খুব নির্ভরযোগ্য নয়।সুতরাং৩/, 


ইঞ্চি ফ্লুপি ডিস্ক হচ্ছে অপেক্ষাকৃত বেশী জনপ্রিয়। ছবিতে দেখানো মত একটি ৫৯, ফ্লপি ডিক্ষের ছবি 
প্রদর্শিত হল। 


৩১, ইঞ্চির ফ্লপি ডিস্ক 


৩'/, ইঞ্চির ফ্লপি ডিস্ক-কে মাইক্রোডিস্কও বলা হয়। কিছু ফ্লপি ডিস্ক একদিকে ও 
ডাটা স্টোর করতে পারে কিছু উভয় দিকে ডাটা স্টোর করতে পারে। স্টোর নট 
করার ক্ষমতার উপর নির্ভর করে ৩১/, ইঞ্চি ফ্লপি ডিস্ক হয় ডাবল ডেনসিটি 
(720 KB) অথবা হাই ডেনসিটির (১.৪৪ 18) হতে পারে। এই ফ্লপি ডিস্কগুলি "৷ | 
হচ্ছে ছোট এবং সহজে বহন করা যায়। এগুলি খুব নমনীয় নয় এবং তাই যখন 


সা ছা 


স্টোরেজ ডিভাইস 


৫১/, ইঞ্চির সাথে তুলনা করা হয়।এগুলি অপেক্ষাকৃত বেশী নির্ভরযোগ্য । ছবিতে ৩:/; ইঞ্চির ফ্লপি 
ডিক্ষের সামনের দিককার ছবি প্রদর্শিত হল। 


ফ্লুপিগুলি একটি নমনীয় বস্তু দিয়ে তৈরী তাপ, ধুলাবালি এর বেঠিক ব্যবহার ফ্লুপিগুলিকে সহজেই 
নষ্ট করে দিতে পারে! সুতরাং যখন তুমি ফ্লপি ব্যবহার করছ নীচের সাবধানগুলি অবশ্য পালন করা 
গুরুত্বপূৰ্ণ-_ 

*_ফ্লপিণ্ডলিকে বীকাবে না ৷ এটা বাহ্যিক বা ফিজিক্যাল ক্ষতি করতে পারে এবং ডাটা বিনষ্ট হবে। 


*_- সৰ্বদা ফ্লপিগুলিকে একটা কাগজের কভারের মধ্যে রাখবে। একে ধুলাবালি এবং তাদের মধ্যে 
উন্মুক্ত করবে না। 


|| হাৰ্ড ড্স্ক 
হাৰ্ড ডিস্ক সিস্টেম ইউনিটের মধ্যে অবস্থিত ৷ এটা প্রেটার্স নামে ডিস্কের গুচ্ছ দ্বারা তৈরী। এই প্লেটারগুলি 


একটি বায়ুশূন্য ডিস্কের মধ্যে বন্ধ করা থাকে এবং সিস্টেম ইউনিটের মধ্যে থাকে। 


যখনই তুমি একটি কম্পিউটার ডাটা সেভ করবে তখনই এগুলি হার্ড ডিস্ক 854 
স্টোর হয়ে যাবে। এছাড়াও যখন তুমি কম্পিউটারে ফ্লপি ডিস্ক থেকে ডাটা টি ৬. 
কপি করবে তখন ডাটা হার্ড ডিক্কের উপর সেভ্‌ হবে। 


চিনি 
নীচের সারণীতে ফ্লপি ডিস্ক ও হার্ড ডিস্কের পার্থকাগুলি দেওয়া হল। ৮৫০ 
ফ্লুপি ডিস্ক 
ফ্লপিস্‌ বা মাইক্রোডিস্ক বলা হয়। 


[ ফ্লপিডিঙ্ক থেকে কম্পিউটারের হাৰ্ড ডিস্ক থেকে কম্পিউটারের 
পড়তে লাগা সময় বেশী। পড়তে লাগা সময় হচ্ছে কম। 
যেহেতু এটা নমনীয় বস্তু দ্বারা তৈরী তাই তাপ, | যেহেতু এটা সিস্টেম ইউনিটের মধ্যে 
ধূলা এবং বেঠিক ব্যবহারে বেশী বিনষ্ট প্রবণ। | থাকে তাই এ অনেক কম বিনষ্ট প্রবণ। 


৭২০ KB অথবা ১.৪৪ VB পরিমাণে | ফ্লপি ডিস্ক থেকে অনেক বেশী ডাটা স্টোর | 

ডাটা স্টোর করতে ব্যবহার করা যেতে পারে। | করার জন্য ব্যবহার করা যেতে পারে। 

এগুলিতে ২০ 113 থেকে কয়েক GB 
পর্যন্ত ডাটা স্টোর করা হয়। 

= === 


সন্তা। দামী। 


০০৩ ছকে 


5০০৩ = 


অস্টম শ্রেণী 


}] সিডির্ম 


স্টোর করতে হবে ডাটার পরিমাণ যদি ১.৪৪ 7173-এর সমান বা বেশী হয় 

তবে তুমি ক্লপি ডিস্ক ব্যবহার করতে পার। যাইহোক তুমি যদি বিশাল পরিমাণে 

ডাটা স্টোর করতে পার তবে তোমার দরকার অপেক্ষাকৃত বেনী স্টোর করার ০ 

ক্ষমতাসম্পন্ন স্টোরেজ ডিভাইস। বিপুল পরিমাণে ডাটা স্টোর করার জন্য 

ডিভাইসগুলি যেমন CD-ROM, টেপ এবং ম্যাগনেটো অপটিক্যাল (M০) 1 
ডিক্ষগুলি ব্যবহৃত হয়। 01১-২01১ হচ্ছে সর্বাপেক্ষা বহুল ব্যবহৃত ডিভাইস। 


বর্তমানে 0১-২01/গুলির প্রধান দুটি ধরন হয়। একটা হচ্ছে রিড অনলি CD-ROM এবং অন্যটি 
রিড এবং রাইট CD-ROM । আগে CD-ROMগুলিকে কেবলমাত্র পড়ার বা রিডু অনলি ডিভাইস 
হিসেবে ব্যবহৃত হয় কিন্তু এখন এগুলিকে পড়া এবং লেখা বা রিড এবং রাইট-_উভয়েরই জন্য 
ব্যবহার করা যেতে পারে। প্রায় সমস্ত 01)-7২01% গুলির স্টোর করার ক্ষমতা হচ্ছে আনুমানিক প্রায় 
৬৫০ [8 | 


ডি জাই 


এখন হচ্ছে যে তোমরা সৰ্বাপেক্ষা বহুল ব্যবহৃত দুটি এক্সটারন্যাল স্টোরেজ মাধ্যমণ্ডলিকে দেখলে। 
তোমরা এবার এক্সটারন্যাল স্টোরেজ মাধ্যমের উপর লিখতে বা এর থেকে পড়তে প্রয়োজন বিশেষ 
ডিভাইসটিকে দেখবে। 


কম্পিউটারের এই স্টোরেজ মাধ্যমের থেকে পড়তে বা এর উপর লিখতে একটি বিশেষ ডিভাইস 

থাকে।এই ডিভাইসটিকে বলে ডিস্ক ড্ৰাইভ ডিস্ক ড্রাইভ হচ্ছে সিস্টেম ইউনিটের একটি অংশ। ডিক. 
ড্রাইভগুলি ডিস্ক থেকে ডাটাকে যেমন পড়তে পারে তেমন ডিস্কে ডাটাকে লেখার কাজ সম্পাদন 

করে। তাই ডিস্ক ড্রাইভ হচ্ছে একটি ইনপুট/আউটপুট (1/0) ডিভাইস। . 

ফ্লপি ডিক্কের জন্য ড্ৰাইভকে বলা হয় ফ্লপি ড্ৰাইভ তুমি ফ্লপি ড্রাইভ নামে হার্ডওয়ার ডিভাইস ব্যবহার 

করে ফ্লপি ডিস্ক থেকে ইনফরমেশন পড়তে এবং লিখতে পার। _* 


ফ্লপি এবং হার্ড ড্রাইভ হচ্ছে ইনপুট এবং আউটপুট ডিভাইসের উদাহরণ। যেহেতু CPU এদের 
থেকে পড়তে বা এদের উপর লিখতে পারে। 


স্টোরেজ ডিভাইস 


|] শ্ৰেণী কক্ষের অনুশীলনী 


শূন্যস্থান পূর্ণ কর 


৯৭ 


২. 


- কে রিড্‌ এবং রাইট মেমারিও বলা হয়। 


RAM হচ্ছে __-____ কারণ RAM-এ স্টোর করা ইনফরমেশনগুলি বিনষ্ট 
হয়ে যায়। যদি কম্পিউটার সুইচ বন্ধ করা হয়। 


এক জিজাবাইট হচ্ছে আনুমানিক-______ বাইটের সমান। 
দুই কিলোবাইট হচ্ছে আনুমানিক ---_-_ বাইটের সমান। 


৫. এক বাইট হচ্ছে ------ বিট-এর সমান। 

৬, --__ ইঞ্চি ফ্রপি ডিস্ককে মাইক্রোডিস্কও বলা হয়। 

৭. হার্ড ডিস্ক নামে পরিচিত ডিস্কের গুচ্ছ দিয়ে তৈরী। 

সত্য বা মিথ্যা : 

১. একটি কম্পিউটারকে সচল করার জন্য প্রয়োজন যে নিৰ্দেশগুলি বা ইনস্ট্রাকশন যেগুলি র্যানডম্‌ 
আযাকসেস্‌ মেমারিতে স্টোর করা থাকে। 

২. একটি কম্পিউটারের মধ্যে ডাটার যথার্থ প্রসেসিং ইন্টারন্যাল স্টোরেজ ক্ষেত্রে সংঘটিত হয়। 


৩. 


8. 


রিড্‌ অনলি মেমারি হচ্ছে অ-বিনষ্ট শীল। 
একটি কম্পিউটারে স্টোর করার ক্ষমতাকে পরিমাপ করার জন্য ন্যুনতম একক হচ্ছে বাইট ৷ 


শব্দগুলির সাথে এগুলিকে স্টোর করার জন্য প্রয়োজনীয় বাইটের সংখ্যার সাথে মিল কর। 


Words’ No. of Bytes 

: COMPUTERS : 5 
5000$ 9 
Musical 


‘ Non-volatile 


অন্তম শ্রেণী 


নীচের প্রশ্নগুলির উত্তর দাও 
১... আ্যারিথমেটিক এবং লজিক ইউনিট এর কাৰ্য্য কি? 


২. RAM এবং ROM-এর মধ্যে পার্থক্যগুলি বর্ণনা কর। 


৩... যেকোন দুটি এক্সটারন্যাল স্টোরেজ ডিভাইসগুলির নাম বল এবং প্রত্যেকের সম্পর্কে এক 
লাইন করে লেখ। 


৪.  ফ্লুপি ডিস্ক ও হার্ড ডিস্কের মধ্যে দুটি পার্থক্য বর্ণনা কর। 


সংক্ষিপ্তসার 


' কম্পিউটার ইনপুট-প্রসেস-আউটপুট 110) চক্রের তত্ত্বকে ব্যবহার করে। 


*  এটাইনপুটডিভাইস থেকে ইনফরমেশন গ্রহণ করে, মেমারিতে ইনফরমেশনকে স্টোর করে। 
প্রসেসর-এ প্রসেস্‌ করে এবং আউটপুট হিসেবে ফলকে প্রকাশ করে। 


= CPU হচ্ছে কম্পিউটারের সবচেয়ে বেশী গুরুত্বপূর্ণ অংশ ।0PU-তে ডাটার যথার্থ প্রসেস 
হয়। 


*__ ইন্টারন্যাল স্টোরেজ এর জন্য কম্পিউটার দু-ধরনের মেমারি ব্যবহার করে__র্যানডম আযকসেস্‌ 
মেমারি (২AM)-এর রিড্‌ অন্লি মেমরি (0২01)। 


= র্যানডম আযাকসেস্‌ মেমারি (২A) অথবা মূল মেমারি ইনফরমেশনগুলিকে স্টোর করে 
যেগুলি CPU-তে প্রসেস করার জন্য প্রয়োজন হয়। 


= = রিড্‌ অনলি মেমারি মধ্যে সমস্ত ইনস্ট্রাকশন্গুলি থাকে যেগুলি একটি কম্পিউটারকে সচল 


করার জন্য প্রয়োজন হয়। 

a এক্সটারন্যাল স্টোরেজে জন্য সর্বাপেক্ষা বহুল ব্যবহৃত ডিভাইসগুলি হচ্ছে ফ্লপি ডিস্ক ও হার্ড 
ডিস্ক। 

' ডিস্ক থেকে ডাটাকে যেমন পড়তে তেমন ডিস্কের উপর ডাটাকে লেখার কাজগুলি ডিস্ক 
ড্ৰাইভ সম্পাদন করে। 


এই অধ্যায়ের পরিশেষে তুমি যা যা পারবে ৪ 
= বিভিন্ন ধরনের কম্পিউটার চেনা 
॥ বিভিন্ন ধরনের পিসি.-র তালিকাকরণ 


|| ভূমিকা 


কম্পিউটার-কে সাধারণত তার কার্যক্ষমতা, আকার এবং দামের উপর নির্ভর করে শ্ৰেণিবিভাগ করা 
হয়। কম্পিউটারের কার্যক্ষমতা নির্ভর করে কোন নির্দেশ কত দ্ৰুত সম্পাদন করতে পারছে, কত 
পরিমাণ ডেটা বা তথ্য ধারণ করতে পারছে, কতগুলো ইনপুট ও আউটপুট ডিভাইস নিয়ে কাজ করতে 
পারছে এবং কি ধরনের ক্রিয়াকলাপ সম্পাদন করছে যেমন-_সাধারণ ওয়ার্ড প্রসেসিং থেকে শুরু করে 


জটিল বিজ্ঞান ভিত্তিক গণনা প্রভৃতির উপর । 


|| বিভিন্ন ধরনের কম্পিউটার 


কম্পিউটারের শ্রেণিবিভাগ : 
সুপারকম্পিউটার 

ৰ মেইনফেম 

. মিনিকম্পিউটার 

্' মাইক্রোকম্পিউটার . 


অষ্টম শ্রেণী 


সুপারকম্পিউটার 


শত শত মাইক্রোপ্রসেসরকে একত্রিত করে সুপারকম্পিউটার তৈরী 
হয়, যার ফলে খুব দ্রুততার সঙ্গে গণনার কাজ করা যায়। ১৯৬০ । 
সালে কন্ট্রোল ডেটা কর্পোরেশনের (000) সেম্যুর ক্রে (Seymour 

019) প্রথম সুপারকম্পিউটার প্রবর্তন করেন। 


সুপারকম্পিউটার সবথেকে দ্ৰুততম এবং দামী। যদিও প্রথমদিকে 
তারা অস্তরশস্ত্রের ডিজাইন বা নকশা তৈরীর কাজে ব্যবহৃত হত, 
কিন্তু বর্তমানে তা বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে যেমন-গাড়ীর 
ডিজাইন তৈরী করা। 


কতকগুলি সুপারকম্পিউটার হল, আমেরিকার ইন্টেল কর্পোরেশন-এর প্যারাগন, এনকিউব-এর 
সুপারকম্পিউটার সিস্টেম ডিভিসন ও ২এস, ক্রে রিসার্স.এর ক্রে মডেলস্‌ এবং ভারতের সি. ড্যাক- 
এর পরম। 


মেইনফ্ৰেম কম্পিউটার আকারে অনেক বড়, শক্তিশালী এবং 
ব্যয়বহুল। এরা প্রধানত যে সব ক্ষেত্রগুলি যেমন-- ব্যাংক, ইনস্যরে 

প্রভৃতি প্রচুর ডেটা প্রসেসিং-এর সঙ্গে যুক্ত সেখানে ব্যবহৃত হয়। 
৯৯৭০ সালের প্রথম দিকে মেইনফ্রেম প্রবর্তিত হয়। মেইনফ্রেম 


মিনিকম্পিউটার থেকে অনেক শক্তিশালী । এবং তারা খুব দ্রুততার 
সাথে কাজ করতে পারে। 


কতকগুলি মেইনফরেম যেমন, আইবিএম ৩০০০ সিরিজ, বুরোটস 
বি ৭৯০০ এবং ইউনিভ্যাক ১১৮০। 


মিনিকম্পিউটার মাইক্রোকম্পিউটারের থেকে. বেশী কর্মক্ষম, 
আকারে বড় এবং দামী। এগুলি সার্ভার হিসাবে ব্যপক ব্যবহৃত 
হয় এবং তাতে একইসময়ে বহু ব্যবহারকারী একইসঙ্গে কাজ 
করতে পারে। 

কার্যক্ষমতা অনুযায়ী মিনিকম্পিউটারকে মেইনফ্রেম ও 
মাইক্রোকম্পিউটারের মাঝামাঝি পর্যায়ে রাখা হয়। এই কম্পিউটার 


কম্পিউটার যুগ 


মাঝারী ধরনের প্রতিষ্ঠানের ডেটা প্রসেসিং-এর কাজে ব্যবহৃত হয়। উৎপাদন প্রক্রিয়ার তত্ববধান ও 
নিয়ন্ত্রন, গবেষণাগারের পরীক্ষার ফলাফল বিশ্লেষণ, বিভিন্ন কলেজের শিক্ষাসংক্রান্ত নির্দেশাবলির 
প্রয়োজনীত মেটানো প্রভূ তর ক্ষেত্রেও ব্যবহৃত হয়। 


বিভিন্ন ধরনের মিনিকম্পিউটার হল : ডিইসি পিডিপ এবং ভিএএক্স, ডেটা জেনারেল নোভা, হিউলেট- 
প্যাকার্ড এইচপি-৩০০০ সিরিজ, আইবিএম মিনিকম্পিউটার, নর্কস ডেটা নর্ড-১, নর্-১০ এবং নর্ড- 
১০০, প্রাইম কম্পিউটার প্রাইম-৫০ সিরিজ, এসডিএস এসডিএস ৯২। 


মাইক্রোকম্পিউটার হল সর্বাধিক ব্যবহৃত পার্সোনাল 
৷ কম্পিউটার (PC)। কোন প্রতিষ্ঠানে ও বাড়ীতে এই 
ডে ৫ কম্পিউটারগুলি ব্যবহৃত হয়। এগুলিকে ডেস্কটপ নামেও 


মাইক্রোকম্পিউটারের ডেটা বা তথ্য ধারণ ক্ষমতা কম থেকে 
' মাঝারী রকমের। যেখানে প্রচুর ডেটার প্রয়োজনীয়তা আছে 
বা জটিল গাণিতিক গণনার ক্ষেত্রে এগুলি উপযোগী নয়। 


পার্সোনাল কম্পিটার (20) গুলি ডেটা প্রসেসিং, স্প্রেশীট ক্যালকুলেশন এবং ডেটাবেস ম্যানেজমেন্ট- 
এর জন্য বহুল ব্যবহৃত হয়। ডেস্কটপ পাবলিশিং (0772), আযাকাউন্টিং, স্ট্যটিস্টিক্যাল আ্যানালিসিস, 
গ্রাফিক্স ডিজাইন, ইনভেস্টমেন্ট আযানালিসিস প্রভৃতির ক্ষেত্রেও ব্যবহৃত হয়। মাইব্রোকম্পিউটার শিক্ষা 
এবং বিনোদনের ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। নিচে মাইকরকম্পিউটারের একটি ছুবি দেয়া হল 


পার্সোনাল কম্পিউটারকে ডেস্কটপ ও পোর্টেবল এই দুটি বিভাগে বিভক্ত করা যায়। 


ডেস্কটপ খুব সহজেই ব্যক্তিগত কাজের জায়গায় সুন্দরভাবে রেখে কাজ করা যায়। তোমরা বিদ্যালয়ের 
ল্যাবে যে কম্পিউটার দেখ সেগুলি ডেস্কটপ কম্পিউটার। 


পোটেবল কম্পিউটার কোথাও যাওয়ার সময় সঙ্গে নিয়ে যাওয়া যায় সেখানে ডেস্কটপ কম্পিউটার 
বয়ে নেওয়া সম্ভব নয়। বিভিন্ন ধরনের পোর্টেবল কম্পিউটার হল- ল্যাপটপ, পামটপ এবং ওয়্যারেবল। 


ল্যাপটপ 


ল্যাপটপ হল ভ্রাম্যমান পার্সোনাল কম্পিউটার যার ওজন ১ থেকে 
৩ কিলোগ্রাম মাত্র। ল্যাপটপকে নোটবুকও বলা হয়। 


ল্যপটপেরঁ কাৰ্যপদ্ধতি ডেস্কটপ কম্পিউটারের মতোই। কিন্তু তার 
ডেস্কটপ কম্পিউটারের থেকে আকারে ছোট। নোটবুক কম্পিউটারের 


রর 


অষ্টম শ্রেণী 


দাম পার্সোনাল কম্পিউটারের দ্বিগুণ। ল্যাপটপের ডিসপ্লে সাধারণত | 001 ল্যপটপের একটি ছবি 
নিচে দেওয়া হল। 

ল্যাপটপ সংলগ্ন কী-বোর্ড, একটি টাচ-প্যাড বা পয়েন্টিং স্টিক প্রভৃতি ইনপুট ডিভাইস [হিসাবে কাজ 
করে। যদিও, মাউস এবং কী-বোর্ডকে আলাদা ভাবে লাগানো যেতে পারে। ল্যাপটপ সাধারণত 
ব্যাটারীতে চলে তবে কয়েক ঘন্টা পর পর ব্যাটারী চার্জ দেওয়া প্রয়োজন। 


পামটপ 


পামটপের আকার-আকৃতি পকেট ক্যালকুলেটরের মতোই। এগুলি ডেস্কটপ 


কম্পিউটারের মতো অত শক্তিশালী নয়। এর কার্যকারীতা খুবই সীমাবদ্ধ যেমন_ 
আ্যাড্রেস বুক, ক্যালেন্ডার, ক্যালকুলেটর এবং ই-মেল প্রোগ্রাম প্রভৃতি কাজের জন্য 
ব্যবহৃত হয়। এগুলি সাধারণত পার্সোনাল ডিজিটাল আ্যাসিট্যান্ট বা PDA নামেই 
বেশী পরিচিত। নিচে পামটপ কম্পিউটারের একটা ছবি দেওয়া হল। 


একটি 11951) মডেলের পামটপ কম্পিউটারের উদাহরণ । 


ওয়্যারেবল কম্পিউটার 


ওয়্যারেবল কম্পিউটার হল ছোট পোর্টেবল কম্পিউটার যা কজি-বন্ধনীর মতো পরা 
যায় বা মোবাইল ফোনের মতো ব্যবহার করা যায়। ই-মেল প্রোগ্রাম, মাল্টিমিডিয়া 
ক্যালেন্ডার এবং সিডিউলার প্রভৃতির মতো সচরাচর ব্যবহৃত কম্পিউটার আ্যাপ্সিকেশনগুলি 
ঘড়িতে এবং মোবাইল ফোনে আবশ্যিকভাবে স্থাপিত হয়েছে। ওয়্যারেবল কম্পিউটারের 
একটি ছবি নিচে দেওয়া হল। 


Fossil WristeDA হল এরকম একটি ওয়্যারেবল কম্পিউটারের একটি উদাহরণ। 


|| অপারেটিং সিস্টেম 


যে কোন কম্পিউটারের জন্য অপারেটিং সিস্টেম হচ্ছে একটি অত্যাবশ্যক সফটওয়ার। প্রত্যেকে 
কম্পিউটারের এর মধ্যে অবশ্যই সচল একটা অপারেটিং সিস্টেম থাকে। 

অপারেটিং সিস্টেম হার্ডওয়ার এবং ব্যবহারকারীর প্রোগ্রামের মধ্যে একটি ইনটারফেস স্তর হিসেবে 
কাজ করে। উদাহরণ স্বরূপ-যখন ত একটি প্রিন্ট আউট দেবার জন্য একটি নির্দেশ বা কম্যাণ্ড 
দেবে তখন তুমি আসলে তোমার জন্য ছাপার পরিষেবা পাবার জন্য অপারেটিং সিস্টেম বা 


= ব্যবহারকারী দ্বার! প্রদত্ত কম্যাগুগুলিকে অনুবাদ বা ইন্টারপুট করে। 
রর কম্পিউটারের আভ্যন্তরীন মেমরিকে পরিচালনা করে। 
পর এক্সটারন্যাল ষ্টোরেজ ডাটার স্টোরেজকে পরিচালনা করে। 


পি... 


জনপ্রিয় কিছু অপারেটিং সিস্টেমের উদাহরণ হচ্ছে এম এস ডস, ইউনিক্স, উইণ্ডোস্‌--৯৫, 
উইণ্ডোস-_৯৮, উইণ্ডোস এনটি এবং উইণ্ডোস_২০০০। 


|| উইণ্ডোস-৯৮ এর পরিচিতি 
উইণ্ডোস-৯৮ হচ্ছে মাইক্রোসফ্ট এর তৈরী। কম্পিউটারের সাথে ইন্টার্যাক্ট করার জন্য উইণ্ডোস- 
৯৮ একটি গ্রাফিকাল ইউসার ইনটারফেস (081) প্রদান করে বিভিন্ন আইকন ও বোতামে মাউস 
দ্বারা ক্রিক করে, কম্পিউটারে কাজকর্ম সম্পাদন করতে একটি GU! তোমায় সহায়তা করবে। 
যখন তোমার কম্পিউটার সক্রিয় হবার প্রক্রিয়া বা স্কাই আপ শেষ করবে তখন স্ক্রীনে উইণ্ডোস- 
৯৮ ইনটারফেস্‌ প্রদর্শিত হওয়া তুমি নিজেই দেখতে পাবে। একটি ইনটারফেস কম্পিউটারের 
সাথে ইন্টার্যাক্ট করতে তোমায় সমর্থ করবে। ৰ 
উইণ্ডোস-৯৮ ইন্টারফেস-এর প্রধান দুটি অংশ হচ্ছে-- 

ৰ ডেস্কটপ । 

1 টাক্সবার। 


ৰ, Desktop 


1 
Start bution Quick Leunch toolbar ‘১0৮০৮ Appliceton Taskbar System Troy 
ডেস্কটপ-এর উপরে আইকন নামে ছোট ছোট ছবি আছে, প্রত্যেক আইকন উইণ্ডোর একটি 
এলিমেন্ট বা অংশকে প্রদর্শিত করে যেমন একটি ডিস্ক ড্রাইভ, আযাপ্লিকেশন, ডায়ারেক্টরী, অথবা 
ডকুমেন্ট। ডেস্কটপের উপর আইকনগুলি সাধারণত স্করীনের বাদিকে প্রদর্শিত হয়। এই 


লন. . 7তাতৰ় 


অষ্টম শ্রেণী 


আইকনগুলির উপর যখন তুমি মাউস দ্বারা ডাবল-ক্লিক করবে তখন এরা বিভিন্ন প্রক্রিয়া বা 
ফাংশনে তোমায় আাকসেস দেবে। এই অধ্যায়ের পরবর্তী অংশে তুমি শিখবে মাউস কিভাবে 
ব্যবহার হয়। 

অপর পক্ষের টাস্কবার স্ত্রীনের নীচে প্রদর্শিত হয়। টাক্সবারের স্টার্ট বোতাম এবং সিস্টেমট্ৰে প্রধান 
অংশ হিসেবে আছে। স্টার্ট বোতাম ও সিস্টেম ট্রে প্রদর্শিত করা ছাড়াও কুইক লঞ্চ বার এবং 
তোমার কম্পিউটারে বর্তমানে চলছে সক্রিয় আ্যাপ্লিকেশন গুলিকে টাক্সবারটি প্রদর্শিত করে। প্রত্যেক 
সক্রিয় আ্যাপ্লিকেশন এর আইকন ও টাক্সবারে উপর নামের দ্বারা নির্দেশিত হয়। 

টাক্কবারের অংশগুলি সারনীতে তালিকা বদ্ধ করা হল। 


আইকনগুলির একটি তালিকা প্রকাশ করে যেগুলি 
গুলিতে আাকসেস নিতে তোমায় সমর্থ করবে। 
যেগুলি ব্যাকগ্রাউণ্ডে সচল। যেমন ঘড়ি। 


প্রায়শঃই ব্যবহৃত ত্যাপ্িকেশনগুলির শটকার্ট কে 
প্রদর্শিত করার এই বৈশিষ্ট্যটি উইণ্ডোস-৯৮-এ 
সংযোজিত হয়েছে। কুইক লঞ্চাবার হচ্ছে সহজ 
ব্যবহার যোগ্য কারণ কিছু সচারাচর ব্যবহৃত 
করার জন্য এটা: তোমায় সমর্থ করবে। 


|| এম্‌ এস্‌ ডস্‌ এর পরিচিতি 


এম্‌ এস্‌ ডস্‌ মাইক্রোসফট-_ডিক্ক অপারেটিং সিস্টেম) হচ্ছে পার্সোনাল কম্পিউটারের জন্য 
সর্বাপেক্ষা ব্যাপকভাবে ব্যবহৃত অপারেটিং সিস্টেমের একটি। 

এম্‌ এস ডস্‌ কম্পিউটারের সাথে ইন্টার্যাক্ট করার জন্য একটি CU (ক্যারেকটার ইউসার 
ইন্টারফেস্‌) দেয়। সফ্ট ওয়ারে কম্যাগুগুলি দিতে ব্যবহার করে। সবচেয়ে সহজ ধরনের CUI 
হচ্ছে একটি কম্যাণ্ড লাইন। যেখানে কম্যাণ্ড প্রম্পটের বিপরীতে একটি ব্যবহারকারী, 
কম্যাগুগুলিকে টাইপ করে দেয়। এখানে সফল কোন কিছু করতে পাবার জন্য কম্যাগুগুলির 


সি == তে্ ডক ভসৰত 


কম্পিউটার যুগ 


যথার্থ বিন্যাস বা সিনট্যাক্স এবং পর্যায়ক্রম বা সিকোয়েনস ব্যবহারকারীর মনে রাখার প্রয়োজন 
হয়। অপারেটিং সিস্টেম ছাড়া হার্ডওয়ার কাজকর্ম করতে পারে না। যে কোন সিস্টেম ছাড়া 
হার্ডওয়ার কাজকর্ম করতে পারে না। যে কোন সিস্টেমকে ব্যবহার করতে পাবার জন্য 
কম্পিউটারের মেমারিতে অবশ্য অপারেটিং সিস্টেম (009) থাকতে হবে। এম্‌ এস ডস্‌ 
অপারেটিং সিস্টেমের ভিত্তি তিনটি প্রধান ফাইলে থাকে। ফাইল তিনটে_ 10.55, 
MSDOS.SYS এবং 0011/1).001-বুটসেক্টরে, অবস্থিত ফ্লপি ডিস্ক অথবা হার্ডডিক্ষের 
প্রথম স্থানটি বা সেক্টর হচ্ছে বুট সেক্টর। 

যখনই তুমি সিস্টেম ইউনিটের সুইচ সচল করবে, সিস্টেম তখন ডস্‌ সফট ওয়ারের জন্য ‘A’ 
ড্রাইভ খুঁজবে। যদি এটা ফ্লপি ডিক্কে পাওয়া না যায় তবে, এটা হার্ডডিক্কে খুঁজবে। যদি ডস্‌ 
সফটওয়ার হার্ডডিক্কে পাওয়া যায়, এটা স্বয়ংক্রিয় ভাবে লোড হয়ে যাবে। সুতরাং যদি তোমার 
PC. হার্ডডিক্কে ডস্‌ না থাকে তবে নিশ্চিত যে ফ্লপিডিস্কে এটা পাওয়া যাবে এবং তোমার 
কম্পিউটারের সুইচ সচল. করার আগে / ড্রাইভে ফ্লপি ডিস্ককে প্রবিষ্ট করাতে ভুলো না। 
কম্পিউটার যে পদ্ধতিতে অপারেটিং সিস্টেম খোঁজে, একে চিহ্নিত করে এবং মেমারিতে লোড 
করে সেই পদ্ধতিকে বৃষ্টস্থাপ পদ্ধতি বলা হয়। 

একটি কম্যাণ্ড হচ্ছে একগুচ্ছ নির্দেশ, যেগুলি তোমার কম্পিউটারকে বিশেষ একটা কাজকে 
সম্পাদন করতে সমর্থ করে। এ ডস্‌ তোমাকে বিভিন্ন কাজকর্ম করতে সুবিধা দেবে। উদাহরণ 
স্বরূপ তুমি ফাইলগুলির একটি তালিকাকে প্রদর্শিত করতে পার অথবা আদায়কারী ফাইলগুলিকে 
সরিয়ে ফেলতে পার এবং এই রকম আরও অনেককিছু এই প্রক্রিয়াগুলিকে সম্পাদন করার 
জন্য তুমি অবশ্যই ডস্-কে কিছু ইনস্ট্রাকশন দেবে। এই ইনন্ট্রীকশনগুলি স্‌ কম্যাণ্ড নামে উল্লিখিত 
হয়। ডস্‌ কম্যাগুগুলি ডস্‌ প্রম্পট্‌ নামে এন্টার করা থাকে। 

তু ডস্‌ প্রম্পট এ যাবার জন্য তোমার নীচের প্রক্রিয়াগুলি সম্পাদন 
আপে করা দরকার। 

১ জর so ১, স্টার্ট বোতামে ক্লিক কর। 


RB -~ Accorsones 


দিস : ২,  প্রোগ্রাম-এ ক্লিক কর। 


১] Favones + 2 চোদ Serves 
30 0৮৮০ 72৮৮০. "| ৩. এম-এস ডস্‌ প্রম্পট অপশনে ক্লিক কর। 
Bh == Hc ১ 


লে ' ৮০০ | এম এস ডস্‌ প্রম্পট উইণ্ডো শুরু করার জন্য প্রত্রিয়াগুলিকে 


টা "2 লীচের ছবিতে প্রদর্শিত হল। 
1; 5:45] এই ছবি মত ডস্‌ প্রস্পট প্রদর্শিত হবে। ডস্‌ প্ৰম্পটে তোমার 
5 7 5 1৮৮1৭ ডস্‌ কম্যাগুগুলি তুমি টাইপ করতে পার। 

ডস্‌ প্রল্পট সক্রিয় ড্রাইভের উপর নির্ভর করে €: অথবা A: হতে পারে। এক্ষেত্রে ৫ 
এরপর একটি কোলন এবং একটি ব্যাক শ্লাস থাকে এবং শেষ হয় একটি গ্রেটারদ্যান সিম্বল 


EI 


অষ্টম শ্রেণী 


(৯) দিয়ে। উপরে প্রদর্শিত ছবিতে 6: ডু ছিভ হচ্ছে রাজার 
সক্রিয় ড্রাইভ ৷ যাই হোক তুমি যদি ড্রাইভ A কে সক্রিয় 

ড্রাইভ করতে চাও তবে € প্রম্পট এ ‘4’ টাইপ কর 
এবং এন্টার কি টেপ। এখানে %:, A  ড্রাইভকে 
বোঝায়। 

বিভিন্ন প্রক্রিয়ার বা আযাকটিভিটিস জন্য বিভিন্ন কম্যাণ্ডগুলি 
আছে। তুমি কম্যাণ্ড টাইপ কর এবং এনটার কি টেপ, 
ডস্কে যা সম্পাদন করতে বলেছ ডস তাই করবে। 
একে ডসকম্যাণ্ড এক্সিকিউশন বা ডস্‌ কম্যাণ্ড পালন 
করা হিসেবে উল্লেখও করা হয়। ডাইরেন্টরী কম্যাণ্ড 
এবং ফাইল কম্যাণ্ড হিসেবে ডস্‌ কম্াগুগুলি কে 
শ্রেণীবদ্ধ করা যায়। 


|| উইণ্ডোস এক্সপ্লোরারকে ব্যবহার করা 


উইণ্ডোস-এক্সগ্লোরার হচ্ছে একটি প্রোগ্রাম যেটা সমস্ত সিস্টেমকে দেখাতে তে তোমায় সমর্থ করবে, তুমি 


উইন্ডোস এক্সাপ্লোরার ব্যবহার করে ক্রিয়েট, রি-নেম, কপি করতে পার অথবা ফাইল এবং ফোল্ডারকে 
সরিয়ে নিয়ে যেতে পার। 


৯... স্টার্ট বোতামে ক্লিক কর। 

২. প্রোগ্রাম মেনু অপশনে ক্লিক কর। 

৩. উইণ্ডোস এক্সপ্লোরার এ ক্লিক কর। 

স্টার্ট বোতামে বাইট ক্লিক করে এবং পরে এক্সপ্লোরার 


মেনু অপশনে ক্লিক করে ও তুমি উইণ্ডোস এক্সপ্লোরার 
শুরু করতে পার। 


উইণ্ডোস এক্সপ্লোরার শুরু করার জন্য প্রক্রিয়াগুলি নীচের | 
দির হি 


কম্পিউটার যুগ 


করে এবং ডানদিকের অংশটি সিলেক্ট করা 


করে। 


একটি ফোল্ডারের মধ্যে অবস্থিত বিষয়গুলিকে-দেখার 
জন্য তুমি অবশ্যই ফোল্ডার আইকনকে ডাবল-ক্লিক 
করবে। উইণ্ডোস এক্সপ্লোরার ফোল্ডারকে ওপেন 
করে এবং ডিসপ্লে এরিয়ার ডান দিকের অংশের এর 
মধ্যে থাকা বিষয়বস্তৃকে প্রদর্শিত করে । তুমি আরও 
লক্ষ্য করবে যে ফোল্ডারে ডাবল ক্লিক করার সঙ্গে 


ফোল্ডারের কনটেন্ট বা বিষয়বস্তু গুলিকে প্রদর্শিত 


/০৮। 1৮০১০৯৮1৬০৫ 3১৮০৭ 


সঙ্গেই ফোল্ডার বোতামের বা দিকে থাকা যুক্ত চিহ্নটি (+) বিষুক্ত চিহ্নে (-) পরিবর্তিত হয়ে যাবে এবং 
এ বিশেষ ফোল্ডারে থাকা সমস্ত ফাইল এবং ফোল্ডারকে ওপেন করবে। 


|| একটি ফোল্ডার তৈরী করা 


উইণ্ডোস এঝসপ্লোরারে তুমি একটি ফোল্ডার ক্রিয়েট করতে পার। 
ফোল্ডার-এ ক্লিক কর। যেখানে তুমি একটি নূতন ফোল্ডার ক্রিয়েট করতে চাও । 


১. 
২. ফাইল মেনুকে ক্লিক কর। 

৩, নিউ মেনু অপশনে ক্লিক কর। 
ফোল্ডার মেনু অপশনে ক্লিক কর। 


০০ 


উড hh rl ফোল্ডার আইকনে ডিসপ্লে করে যেখানে যে ফোল্ডার কে ক্রিয়েট 


করতে চাও তার নাম টাইপ করতে পার। 


একটি ফোল্ডারকে ক্রিয়েট করার জন্য প্রক্রিয়াগুরি নীচের ছবি প্রদর্শিত করে। 


Fis Eds Yew flo Favoten Too Heb 


অন্তম শ্রেণী 


নীচের প্রত্রিয়াগুলি সম্পাদন করেও তুমি একটি ফোল্ডার ক্রিয়েট করতে পার। 

ফোল্ডারকে ক্লিক কর, যেখানে তুমি একটি নূতন ফোল্ডার ক্রিয়েট করতে চাও। 

ডিসপ্লে এরিয়ার ডানদিকের অংশে রাইট ক্লিক কর। 

নিউ মেনু অপশনে ক্লিক কর। 

... ফোল্ডার মেনু অপশনে ক্লিক কর। 

ডিস এরিয়ায় মাউসকে রাইট ক্লিক করে একটি ফোল্ডার কে ক্রিয়েট করার জন্য প্রক্রিয়া গুলিকে 
নীচের ছবি প্রদর্শিত করে। 


wo Gy ৬৮ 


০০০৬০, 


Fle Edt Yew Go Favoter Ios Heo 


৪8, ১০০০ Word কষ্ট] 40০8 Word Document 
1৪৪ Ten Documers WY] Bias Wace 


রিও পপ 
এ 0৮৫ 
3৫ এ ৪০০০৮ 
50 HyperSnap _] 4০৩৯ PowerPors Presertabon 
76১০৬ ট্ৰ'জান 
9 23 ০০৩ Data Lik 
[| ফাইল এবং ফোল্ডার গুলিকে রি-নেম করা 


উইণ্ডোস এক্সপ্লোরার ব্যবহার করে তুমি ফাইল অথবা ফোল্ডারকে পুনরায় করে, ফাইল অথবা 
ফোণ্ডারকে পুনরায় নাম দিতে পার বা রিনেম্‌ করতে পার। 


একটি ফাইল বা ফোল্ডারকে পুনরায় নাম দিতে বা রিনেম করতে নীচের প্রক্রিয়াগুলি তোমার সম্পাদন 
করা দরকার। 

১ ফাইল বা ফোল্ডার কে ক্লিক কর, যাকে তুমি রিনেম করতে বা পুনরায় নাম দিতে চাও। 
২. ফাইল মেনুতে ক্লিক কর। 

৩.  রিনেম মেনু অপশনে ক্লিক কর। 

ফোল্ডার বা ফাইলের নৃতন নাম টাইপ কর। 

উইপ্ডোস এক্সপ্লোরারটি একটি আয়তাকার বক্স প্রদর্শিত করে যার মধ্যে তুমি নূতন নামটি টাইপ করতে 
পার। 

একটি ফাইলকে এক্সপ্লোরার নামে রিনেম করতে বা নৃতন নাম দিতে প্রক্রিয়াগুলি নীচের ছবিতে 
প্রদর্শিত হল। 


2০ 


1.407%89, Bamap Image 
6238, 89৯৮ mage ৪3001 40. 
7158, ৪.৬০ Image 


সত্য বা মিথ্যা নিরূপণ কর : 


৯. মাইক্রোকম্পিউটার মিনিকম্পিউটার থেকে শক্তিশালী। 

২. ল্যাপটপের আকার পকেট ক্যালকুলেটরের মতো। 

৩.  পামটপ কম্পিউটার ডেস্কটপ কম্পিউটারের মতোই’ যাবতীয় কাজ করতে পারে। 

৪,  পামটপ PDA নামেও পরিচিত। 

৫. মেইলের তন্বী কিউট 

৬.  মাউসকে ক্লিক করে কম্পিউটারে কাজগুলি সম্পন্ন করার জন্য একটি CU তোমায় 
সহায়তা করবে। 

শূন্যস্থান পূর্ণ কর 

১. জ্যাগ্লিকেশনে থাকা সচরাচর ব্যবহৃত কম্যাণ্ডের জন্য বোতামের একটি তালিকা 
প্রদর্শিত করে। 

২, __ হচ্ছে তোমার ডেস্কটপে;কটি আয়তাকার ক্ষেত্র যেটা একটি আ্যাপ্লিকেশন অথবা 
ডকুমেণ্টকে দেখতে তোমায় সমর্থ করে। 

নীচেরগুলির উত্তর দাও 

১. CUI এবং GUI এর পার্থক্য কী? 

২. একটি উইণ্ডোর বিভিন্ন অংশগুলি কি? 

৩. উইপ্ডো এক্সপ্লোরার-এর ব্যবহার কি? 


-_ ্র 


অষ্টম শ্রেণী 


| সংক্ষিপ্তসার 


কম্পিউটারের শ্রেণিবিভাগ হল সুপারকম্পিউটার, মেইনফ্রেম, মিনিকম্পিউটার ও 
মাইক্রোকম্পিউটার। 


সুপারকম্পিউটার হল সবচেয়ে দ্রুততম এবং দামী কম্পিউটার । 

মেইনফ্রেম খুব দ্রুত এবং ডেটা ধারণ ক্ষমতাও বেশী। 

মিনিকম্পিউটার মাইক্রোকম্পিটারের চেয়ে বেশী কর্মক্ষম, আকারে বড় এবং দামও বেশী। 
মাইব্রোকম্পিউটার হল সর্বাধিক ব্যবহৃত পার্সোনাল কম্পিউটার (20)। 

পার্সোনাল কম্পিউটারকে ডেস্কটপ ও পোর্টেবল এই দুটি বিভাগে বিভক্ত করা যায়। 

বিভিন্ন ধরনের পোর্টেবল কম্পিউটার হল- ল্যাপটপ, পামটপ এবং ওয়্যারেবল। 

অপারেটিং সিস্টেমটি ব্যবহারকারী দ্বারা প্রদত্ত কম্যাগুগুলিকে ব্যাখ্যা করে, কম্পিউটারের 
ইনটারন্যাল বা আভ্যন্তরীন মেমরিকে পরিচালনা করে এবং ডাটার স্টোরেজকে পরিচালনা 
করে। 

সফ্টওয়ারে কম্যাগুগুলি প্রদান করার জন্য একটি CU! ব্যবহারকারীকে সহায়তা করে। 
এখানে সফল কোনকিছু করতে সমর্থ হবার জন্য ব্যবহারকারী কম্যাগুগুলির সঠিক বিন্যাস 
ও পর্যায়ক্রমকে মনে রাখতে হবে। 


বিভিন্ন আইকন ও বোতামগুলিতে মাউস দ্বারা ক্লিক করে কম্পিউটারে কাজ সম্পন্ন করতে 
একটি GUI! তোমায় সহায়তা করবে। 

ডেক্কটপের আইকন নামে ছোট ছোট ছবি আছে। প্রত্যেক আইকন উইপ্ডোর একটি এলিমেন্টকে 
নিৰ্দেশ করে। যেমন ডিস্ক ড্রাইভ, আ্যাপ্লিকেশন, ডায়ারেক্টুরী অথবা ডকুমেন্ট। 
টাক্কবারের স্টার্ট বোতাম এবং সিস্টেম ট্রে প্রধান অংশ হিসেবে থাকে। 

একটি উইণ্ডো হচ্ছে তোমার ডেস্কটপে একটি আয়তাকার ক্ষেত্র যেটা একটি আ্যাপ্লিকেশন 
ও ডকুমেন্ট দেখতে তোমায় সমর্থ করবে। 


উইণ্ডোস এক্সপ্লোৱার হচ্ছে একটি প্রোগ্রাম যেটা তোমায় সমৰ্থ করবে-_ ্িয়েট করতে, রি-নেম্‌ 
করতে, কপি করতে, ফাইল ও ফোল্ডার সরাতে। 


|] কম্পিউটার কক্ষের অনুশীলনী 


>. 


২ 


স্টুডেন্ট নামে একটি ফোল্ডার তৈরি কর। 
ফোল্ডারটি পিউপিল নামে রিনেম কর। 


কম্পিউটার সফটওয়ার 


লৰ 


= সফটওয়ারকে ব্যাখ্যা করতে । 


= কম্পাইলার এবং ইনটারপ্ৰেটার গুলির কাজকর্ম গুলিকে ব্যাখ্যা করতে। 


= একটি অপারেট করার প্রিক্রিয়াগুলিকে বর্ণনা করতে। 


|| সফটওয়ার কি? 


একটি কম্পিউটার নিজে থেকে কোন কাজকর্ম সম্পাদন করতে পারে না। একে প্রদত্ত 
ইনস্ট্রাকশনগুলি এ সম্পাদন করে। সফটওয়ার পূর্বনির্ধারিত একগুচ্ছ ইনস্ট্রাকশন দ্বারা গঠিত৷ 
সফটওয়ারের কিছু উদাহরণ হচ্ছে কম্পাইলার এবং অপারেটিং সিস্টেমগুলি। তুমি কম্পিউটার 
ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে নিজেই ইনস্ট্রাকশনের গুচ্ছ লিখতে পার। এই ইনষ্টাকশনের গুচ্ছ 
যেগুলিকে তুমি লিখবে সেগুলিকে বলে ইউজার প্রোগ্রাম। 


|| অপারেটিং সিস্টেম 


যে কোন কম্পিউটারের জন্য অপারেটিং সিস্টেম হচ্ছে একটি আবশ্যক সফ্টওয়ার। প্রত্যেক 
সিস্টেমই এর মধ্যে সচল একটি অপারেটিং সিস্টেম থাকবে। এটা একগুচ্ছ প্রোগ্রাম দ্বারা গঠিত 
যেটা একটি কম্পিউটারের কাজকর্মকে নিয়ন্ত্রিত করে অপারেটিং সিস্টেম এই হার্ডওয়ার এবং 
ব্যবহার কারীর প্রোগ্রামের মধ্যে একটা ইন্টার ফেস বা সংযোগকারী হিসেবে কাজ করে। একে 
নীচের ছবিতে দেখানো হল। 


ছু 


অপারেটি সিস্টেম কিছু জনপ্রিয় উদাহরণ হচ্ছে 119-120, UNIX, উইপ্ডোস- ৯৫, উইণ্ডোস 
৯৮, উইণ্ডোস-এন টি এবং উইণ্ডোস্‌ ২০০০। 

একটি অপারেটিং সিস্টেমের মূল ক্রিয়া হচ্ছে স্টোর করাকে পরিচালনা করা এবং ডিভাইস্‌ 
পরিচালনা করা। যখন তুমি কোন এবং প্রোগ্রামকে স্টোর করতে চাও, এগুলি একটি স্থানে 
স্টোর হবে সেটা কেবলমাত্র অপারেটিং; সিস্টেমের কাছে পরিচিত। ব্যবহারকারী অবহিত হয় 
কিভাবে অথবা কোথায় ডাটা স্টোর হচ্ছে। ব্যবহারকারীর হস্তক্ষেপ ছাড়াই আপারেটিং সিস্টেম 
স্টোর করা পরিচালনা কে দেখাশোনা করে। 

স্টোর করা পরিচলনা ছাড়াও অপারেটিং সিস্টেম ডিভাইস পরিচালনাও করে। উদাহরণ--যখন 
তুমি একটি প্রিন্ট আউট দেবার জন্য কম্যাণ্ড দাও, তুমি আসলে অপারেটিং সিস্টেমের কাছে 
তোমাকে ছাপানোর পরিসেবা দেওয়ার জন্য অনুরোধ করছ। অপারেটিং সিস্টেম ছাপানোর 
পরিসেবা দেয় এবং তোমার প্রিন্ট আউট নেওয়া হয়। 


[| কম্পাইলার এবং ইনটারপ্রেটার 


ধর তোমাদের শ্রেণীতে রাজিনদর সিং, এবং আশুতোষ মুখার্জী যথাক্রমে কেবলমাত্র পাঞ্জাবী 
ও বাংলা বলতে পারে ও বুঝতে পারে। যদি তাদের পরস্পরের মধ্যে কথা বলতে হয় তাহলে 
কথাগুলি যাতে অন্য লোক এমন বুঝতে পারে ভাষায় রূপস্তরিত করার জন্য এক জন লোককে 
দরকার। এই একইভাবে কম্পিউটার কেবলমাত্র মেশিন ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে। কম্পাইলার 
এবং ইন্টারপ্রেটার ইনষ্ট্ৰাকশন্গুলিকে রাপাস্তরিত করে একটি ল্যাঙ্গুয়েজে, সেটা সিস্টেম বুঝতে 
পারে। 


কম্পাইলার 


একটি কম্পাইলার প্রোগ্রামে থাকা ইনষ্টাকশনগুলিকে পড়ে এবং যদি বিন্যাসের ভুল থাকে তা 
পরীক্ষা করে দেখে। যদি কোন ভুল না থাকে তবে সম্পূর্ণ প্রোগ্রামটিকে এর অনুরূপ মেশিন 


কম্পিউটার সফটওয়ার 


ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে রূপান্তরিত করে। যদি ভুল থাকে তবে প্রোগামে থাকা ভুল গুলির একটি 
তালা গাগা 
সম্পাদনা করা যায়। প্রোগ্রাম টিকে সম্পাদন করার সময় প্রত্যেকবারই তোমায় মেলানোর প্রয়োজন 
পড়বে না। একটি কমপাইলারের উদাহরণ হচ্ছে ০ কম্পাইলার যেটা ৫ ল্যাঙ্গুয়েজে লেখা 
প্রোগ্রামকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তরিত করে। 


কিছু প্রোগ্রাম করা ল্যাঙ্গুয়েজ কম্পাইলারের পরিবর্তে ইন্টারপ্রেটার ব্যবহার করে। একটি 
ইন্টারপ্রেটার একবারে একটি করে লাইন ইনস্ট্রাকশন থেকে পড়ে এবং বিন্যাস বা সিনট্যাক্স 
ভুলের জন্য একে পরীক্ষা করে। যদি কোন ভুল থাকে তবে অনায়াসে সম্পাদন করাকে বন্ধ 
করে দেয় এবং তৎক্ষণাৎ প্রোগ্রামকে ভুল সংশোধন করার প্রয়োজন পড়ে, যেহেতু--একবারে 
একটি লাইন ইন্টারপ্রেটার মেশিন ল্যাঙ্গুয়েজ রূপান্তরিত করে তাই প্রোগ্রাম কে সম্পাদন করার 
সময় প্রত্যেকবারই তোমায় প্রোগ্রামকে ইণ্টারপ্রেটার করতে বা ব্যাখ্যা করতে হবে। ইন্টারপ্রেটার 
একটা উদাহরণ হচ্ছে বেসিক ল্যাঙ্গুয়েজের জন্য ইণ্টারপ্রেটার। 


ইউটিলিটি 


কম্পিউটারের অপারেটিং সিস্টেমের সঙ্গে কিছু সহায়ককারি প্রোগ্রাম দেওয়া থাকে। প্রধানত 
এদের কাজ হল ফাইল নিয়ন্ত্রণ করা বা ডিক্কেটগুলি ফরম্যাট করা। কম্পাইলার এবং 
ইন্টারপ্রেটারগুলি ইউটিলিটি প্রোগ্রাম, যেগুলি হাই-লেভেল ল্যাঙ্গুয়েজে লেখা প্রোগ্রামগুলিকে 
মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তরিত করে, এবং সেগুলিই কম্পিউটার ব্যবহার করতে পারে। 


দর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ 
প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বেছে নেওয়া অনেকটাই নির্ভরশীল থাকে কি ধরণের আ্যাপ্লিকেশন প্রয়োজন 


এবং সেটি কী ধরণের কম্পিউটারে ব্যবহার করা হবে তার ওপর। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে দুটি 
ভাগে ভাগ করা যায় - 


ন প্রসিডিওরাল প্রোগ্রামিং (ইমপ্যারেটিভ) 
n নন-প্রসিডিওরাল প্রোগ্রামিং (ডিক্লেয়ারেটিভ) 


প্রসিডিওরাল প্রোগ্রামিং (ইমপ্যারেটিভ) 
প্রসিডিওরাল প্রোগ্রামিং-এ কম্পিউটারকে কিছু ধারাবাহিক নির্দেশ দেওয়া হয়। 
যেমন, 0, ০++, ফরট্র্যান, প্যাঙ্কাল এবং বেসিক। 


OETA AE 


অন্টম শ্রেণী 


নন-প্রসিডিওরাল প্রোগ্রামিং (ডিক্লেয়ারেটিভ) 


এই প্রোগ্রামিং-এ কম্পিউটারকে বেশ কিছু শর্তে মেনে চলতে হবে। এই প্রোগ্রামিং-এ ফাংশানাল 
প্রোগ্রামিং এবং লজিক্যাল প্রোগ্রামিং থাকে। 


যেমন, মিরান্ডা, প্রোলগ এবং SQL 


|| কম্পিউটার ল্যাঙ্গুয়েজ 


কম্পিউটার ল্যাঙ্গুয়েজ অথবা প্রোগ্রাম করার ল্যাঙ্গুয়েজ একগুচ্ছ ইনস্ট্রাকশন দ্বারা গঠিত, যেগুলি 
কম্পিউটার হার্ডওয়ারকে একটি নির্দিষ্ট কাজ করতে নির্দেশ দেয়। কম্পিউটার ল্যাঙ্গুয়েজগুলি 
তিনটি শ্রেণীতে বিভক্ত করা হয়_ 


= আ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ 
* হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বা উচ্চ শ্রেণীর ল্যাঙ্গুয়েজ 
মেশিন ল্যাঙ্গুয়েজ 


মেশিন ল্যাঙ্গুয়েজ একমাত্র ল্যাঙ্গুয়েজ যেটি কম্পিউটার বুঝতে পারে। এই ল্যাঙ্গুয়েজ কেবল 
মাত্র দুটি সংখ্যা ০ এবং ১ দ্বারা গঠিত। ০ এবং ১ এর সম্মেলনকে ব্যবহার করে ইনস্ট্রাকশন 
এবং ডাটাকে প্রকাশ করা হয়। মেশিন ল্যাঙ্গুয়েজ-এ ইনষ্টাকশন-এর সম্পাদন করার গতি বেশী। 
ব্যবহার করার সুবিধা যাই' হোক মেশিন ল্যাঙ্গুয়েজ-এ প্রোগ্রাম করা খুবই শক্ত কারণ প্রত্যেক 
নির্দেশ কে প্রকাশ করার জন্যে তোমার ০ এবং ১ এর যথার্থ ভাবে মনে রাখা প্রয়োজন। 


জ্যাসেম্বলী ল্যাঙ্গুয়েজ 


যেহতু মেশিন ল্যাঙ্গুয়েজ-এ প্রোগাম করা ভীষণ শক্ত তাই আ্যাস্যেন্বলি ল্যাঙ্গুয়েজ নামে একটি 
নতুন ল্যাঙ্গুয়েজ আবিষ্কার করা হয়েছে। আযাসেম্বলি ল্যাঙ্গুয়েজ মনে রাখা এবং ব্যবহার করা 
সহজ। এটা নিমোনিক্‌ (খ॥e৷০৷০) কোডগুলি ব্যবহার করে, একটি নিমোনিক্‌ হচ্ছে ইনস্ট্রাকশন 
গুলি মনে রাখার ব্যবহৃত ত্যাসেম্বলারগুলির সেংক্ষিপ্ত রূপ। ত্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ-এ 
ইনষ্ট্ৰাকশনগুলি লেখা অপেক্ষাকৃত সহজ। উদাহরণ স্বরূপ ADD হচ্ছে দুটি সংখ্যাকে যোগ 
করার জন্য নির্দেশ। এখানে ADD হচ্ছে সম্পাদনা করতে এবং একটি অপারেশন হচ্ছে মান 
যেগুলি অপারেশনে অংশগ্রহণ করে, উদাহরণ A এবং ৪ যেমন মেমরির মধ্যে অবস্থানকে 
প্রকাশ করে যেখানে যোগ করতে হবে সংখ্যাগুলি স্টোর করা থাকে। / হচ্ছে মেমারিতে প্রথম 
সংখ্যার অবস্থান এবং 9 হচ্ছে দ্বিতীয় সংখ্যাটির অবস্থান। যদিও অপেক্ষাকৃত সহজ, কম্পিউটার 
একে বুঝতে পারেনা, এটা কেবল মাত্র ০ এবং ১ গুলিকেই বুঝতে পারে। তাই অ্যাসেম্বলি 


7 সাজি... 0 


কম্পিউটার সফটওয়ার Computer Software 


ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম কে মেশিন ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে রূপান্তরিত করার জন্য আ্যাসেন্বলার নামে 
একটি একটি সফটওয়ার তোমার দরকার। মেশিনে লিখতে সহজ তবু ও অপারেশন কোডগুলি 
মনে রাখা এখানে শক্ত। 


হাই-লেভেল ল্যাঙ্গুয়েজ 


মেশিন ল্যাঙ্গুয়েজ এবং আ্যাসেনম্বলি ল্যাঙ্গুয়েজ কে লো-লেভেল ল্যাঙ্গুয়েজ হিসেবে উল্লেখ করা 
হয়। এই ল্যাঙ্গুয়েজগুলি অসুবিধাগুলি হচ্ছে যে ইনষ্টাকশনগুলি মনে রাখা খুবই শক্ত। প্রোগ্রাম 
যারা করেন তাদের ইংরেজী ভাষার মত ল্যাঙ্গুয়েজ প্রয়োজন হয় যাতে মনে রাখা সহজতর 
হয়। তারা একটি ভাষার ল্যাঙ্গুয়েজ চান যা কথ্য বা স্পোকেন ইংরেজীর মতই দেখতে। সুতরাং 
হাই-লেভেল ল্যাঙ্গুয়েজগুলি তৈরী হয়েছিল যেগুলি মনে রাখা এবং ব্যবহার করে। বিভিন্ন 
উচ্চশ্রেণীর ল্যাঙ্গুয়েজগুলি হচ্ছে বেসিক, FORTRAN, COBOL, প্যাক্ষাল, C এবং ০++ 
। এই সমস্ত ল্যাঙ্গুয়েজে ইনস্ট্রাকশন ল্যাঙ্গুয়েজগুলি একগুচ্ছ নিয়ম অনুসরণ করে যেগুলি ল্যাঙ্গ 
য়েজের জন্য নির্দিষ্ট করা। এই নিয়মের এই কাজগুলিকে বলা সিনট্যাক্স। অন্য যে কোন প্রোগামের 
মতই হাই-লেভেল ল্যাঙ্গুয়েজগুলি মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তরিত করা যাবে। হাইলেভেল ল্যাঙ্গ 
য়েজ গুলি মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তরিত করার জন্য কম্পাইলার এবং ই্টারপ্রেটারগুলি ব্যবহৃত 
হয়। 


|| শ্রেণী কক্ষের অনুশীলনী 


শূন্যস্থান পূর্ণ কর 

১, কম্পিউটারের ক্যারেকটারগুলি প্রকাশ করা হয় ____ কোডগুলির দ্বারা। 

২,  ্যাসেম্বলী লাঙ্গুয়েজ ইনস্ট্রীাকশনে ADD »,) তে ADD প্রকাশ করে 7 

৩... = ত্যাসেম্বলী ল্যাঙ্গুয়েজ কে মেশিন ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে রাপান্তরিত করে। 

৪. একটি হাইলেবেল ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম শেখার সময অনুসরণ করা নিয়মের গুচ্ছ কে 
বলা হয়. 

৫, ______ এবং ______ নামে সফটওয়ার হাইলেবে ল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে লেখা 
প্রোগামের মধ্যে থাকা ইনষ্টাকশনকে একটা ল্যাঙ্গুয়েজ রূপান্তরিত করে সেটা সিস্টেম 
বুঝতে পারে। 


EEG দাত 


অষ্টম শ্রেণী 


নীচের গুলির উত্তর দাও 


কম্পিউটার ল্যাঙ্গুযেজেরে তিনটি প্রকার কি কি? 
আ্যাসেন্বলী ল্যাঙ্গুয়েজ বলতে কি বোঝ? 

কমপাইলার এবং ইণ্টারপ্রেটার গুলি কি কি? 

একটি অপারেটিং সিস্টেম কি? এর কাৰ্য্য প্রক্রিয়া কি? 
পাঁচটি জনপ্রিয় অপারেটিং সিস্টেম তালিকা কর। 


৷ সংক্ষিপ্তসার 


একটি কম্পিউটার পালন করে নির্দেশ যেগুলি তুমি দেবে। এধরনের এক গুচ্ছ নিয়মকে 
বলা হয় সফটওয়ার । 

কম্পিউটার ল্যাঙ্গুয়েজগুলিকে তিনটি শ্রেণীতে বিভক্ত করা যায়। এগুলি হচ্ছে মেশিন 
ল্যাঙ্গুয়েজ। আসেম্বলী ল্যাঙ্গুয়েজ এবং হাই-লেভেল ল্যাঙ্গুয়েজ। 

০ এবং ১ গুলির একত্র হিসেবে ইননষ্টাকশনের প্ৰকাশকে বলা হয় মেশিন ল্যাঙ্গুয়েজ। 
আসেম্বলী ল্যাঙ্গুয়েজ নিমোনিক (mnemonic) কোডগুলি ব্যবহার করে যেগুলি মনে 
রাখা সহজ। 

আ্যাসেশ্বলারগুলি আ্যাসেম্বলী ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামকে মেশিন ল্যাঙ্গুয়েজ রাপান্তরিত করে। 
হাই-লেভেল ল্যাঙ্গুয়েজ তৈরী করা হয়েছিল কারণ এগুলি ইংরেজীর মত এবং মনে 
রাখার সহজ। 


বিভিন্ন হাইলেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেসিক, FORTRAN, COBOL, প্যসকাল, C 
এবং (++ | 

হাইলেভেল ল্যাঙ্গুয়েজ অনুসরণ ক'রে একগুচ্ছ নিয়মকে যেগুলি ল্যাঙ্গুয়েজের জন্য 
নিৰ্দিষ্ট। এই নিয়মের গুচ্ছ কে বলা সিনট্যাক্স বা বিন্যাস। 

কম্পাইলার এবং ইন্টারপ্রেটার নামে সফটওয়ারগুলি হাইলেভেল ব্যবহার করে লেখা 
প্রোগ্রামের মধ্যে ইনস্ট্রাকশনকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তরিত করে যে মেশিন 
ল্যাঙ্গুয়েজে রূপান্তরিত করে। 


অপারেটিং সিস্টেম হচ্ছে যে কোন কম্পিউটারের জন্য আবশ্যক সফটওয়ার সিস্টেম 
থাকবে। 


অপারেটিং সিস্টেমটি হার্ডওয়ার এবং ব্যবহারকারীর প্রোগ্রাম গুলির মধ্যে একটি 
ইনটারফেস্‌ অথবা মধ্যে থাকা স্তরের মত কাজ করে। 


রা ——— 


প্রোগ্রামিং সম্পর্কে ধারণা 


= প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বোঝা 
= সমস্যা নিরসনের কৌশল 
= একটি প্রোগ্রামের বিভিন্ন পর্যায় নিরুপন করা 


ষ্ট ভূমিকা 
কম্পিউটার হল একটি ইলেক্টনিক ডিভাইস যা ডেটা গ্রহণ করে (ইনপুট), নির্দেশ পালন করে 
(প্রসেসিং), এবং অর্থবহ ফলাফল প্রকাশ করে (আউটপুট)। এই নির্দেশাবলীই হল প্রোগ্রাম । 


প্রোগ্রামিং ল্যাঙগুয়েজগুলো একটি প্রোগ্রাম তৈরীর কাজে ব্যবহৃত হয়। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোর 
উদাহরণ হল--বেসিক, সি, সি++, কোবল, ফরট্রান এবং পাক্কাল। প্রত্যেকটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ-এ 
কিছু নিয়ম-কানুন (সিনট্যাক্স), সিম্বল বা চিহ্ন এবং স্পেশাল ওয়ার্ডস্‌ আছে যা প্রোগ্রাম তৈরীর কাজে 
লাগে। 


সমস্যা নিরসনের কৌশল বলতে বোঝায় কোন প্রোগ্রাম পরিচালনার জন্য পরিকল্পনা করা এবং তার 
জন্য প্রয়োজনীয় পর্যায়্রমিক ধাপগুলির নির্ধারিত করা। এটা দুভাবে করা যেতে পারে। যেমন_ 


=  সিউডোকোড 
ৰ ফ্লোচাট 


সিউডোকোড 


সিউডোকোড হল আযালগরিদম নির্ভর সহজ-বোধ্য ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম তৈরীর প্রথম পদক্ষেপ হিসাবে 
সিউডোকোড ব্যবহৃত হয়। এ কোন নির্দিষ্ট কাজের জন্য প্রোগ্রামারকে নির্দেশ লেখার বিস্তারিত নমুনা 


জে 


অষ্টম শ্রেণী 


ECL IS 


প্রদান করে। সিউডোকোডের প্রয়োগরীতি নিচে দেওয়া হল : 


ফ্লোচাৰ্ট 


ফ্লোচাট হল আ্যালগরিদ্‌মের গ্রাফিকাল উপস্থাপনা। একটি ফ্রোচাট কতকগুলি সিম্বল বা চিহ্ন নিয়ে 
গঠিত। আযালগরিদ্মে বর্ণিত প্রত্যেকটি সিম্বল একটি নির্দিষ্ট কাজ করে। 


একটি সমস্যা বলতে বোঝায় সাধরণত ইনপুট গ্রহণ, গৃহীত ইনপুট প্রসেস করে তার আউটপুট প্রদর্শন 
করা। কি সিদ্ধান্ত নেওয়া হবে প্রসেসিং তার উপর নির্ভরশীল। সিম্বল বা চিহ্নগুলি কি কি ধরনের কাজ 
করে তা নিচের টেবিলে দেখান হল। 


একটি ফ্লোচাট তৈরীর সৃত্রগুলি নিম্নরূপ : 
প্রত্যেকটি ফ্লোচাট টার্মিনাল সিম্বল দিয়ে শুরু এবং শেষ হবে। 
a ফ্লোচার্টের নিয়ন্ত্রণ উপর থেকে নিচে প্রবাহিত হয়। 


ৰ ফ্লোচাটে ব্যবহৃত সংযোজকণ্ডলির যথাৰ্থ প্রাসঙ্গিকতা থাকা চাই যা পরিস্কারভাবে বুঝিয়ে দেবে 
কোন অংশের সহিত কোন অংশ যুক্ত। 


নিচে ফ্লোচাটের একটি উদাহরণ দেওয়া হল-_ 


GET A NUMBER 


ADD 5 TO THE NUMBER 
DISPLAY THE NUMBER 


প্রোগ্রামিং সম্পর্কে ধারণা 


Flowchart 05710 17551000005 
Symbol Equwaient 
৫ 


Terminator — indicates the 
beginning or end of the 
flowchart. 


Output Display 


Processing Example, 
Z=X+Y 
ৰ 


Frocedure/Subroutine 


Flow lines = connect the steps 
of the flowchart and indicate 
the sequence in which the 
Steps are to be performed. 


On page connector -connect 
one step in the flowchart to 
another step on the same 


page. 


Off page connector -connect 
one step in the flowchart to 
another step on a different 
page. 

Annotation insert comments 


in a flowchart to provide 
explanation of the Steps. 


|| প্রোগ্রামের বিভিন্ন পর্যায় 


একটি প্রোগ্রাম লেখার আগে সমস্যা নিরসনের একটি ক্লান্তিকর পদ্ধতির জন্য তৈরী থাকা উচিত। যা 
অনেকগুলি ধাপের সহিত জড়িত। 


লগ ঁ 


অষ্টম শ্রেণী 


প্রোগ্রাম তৈরীর ধাপগুলি নিম্নরুপ : 

১ সমস্যা নির্ধারণ 

২ প্রোগ্রাম-এর পরিকল্পনা 

৩. প্রোগ্রামের কোড তৈরী করা 

৪ আসেম্বল বা কম্পাইল করা 

৫ ডিবাগ এবং টেস্ট করা 

৬. ডকৃমেন্টেশন এবং মেইনটেন করা 


সমস্যা নির্ধারণ 


প্রথম ধাপ হল সমস্যা নিরূপণ করা। কেননা, সমস্যার প্রকৃতি এবং চাহিদা বোঝার প্রয়োজন হতে 
পারে। যদি কোন সমস্যা যথার্থভাবে বিশ্লেষণ করা না হয় তবে তার নির্ভুল সমাধান সম্ভব নাও হতে 
পারে। 


প্রোগ্রামের পরিকল্পনা 


দ্বিতীয় ধাপটি হল বিভিন্ন ধাপে বিভক্ত করা যাতে সমাধানে পৌছানো যায়। এটা ততক্ষণ পর্যন্ত করা 
হয় যতক্ষণ আর বিভক্ত করা সম্ভব নয়। 


সমস্যাটিকে স্বতন্ত্র নিয়ন্ত্রযোগ্য এবং সহজ বোধগম্য অংশে বিভক্ত করা হয়। এই উদ্যোগটি টপ 
ডাউন আ্যাপ্রোচ নামে পরিচিত। 


সিকুয়েন্টিয়াল বা ধারাবাহিক 

ধারাবাহিক প্রক্রিয়ায় নির্দেশগুলি একটা একটা করে ধারাবাহিকভাবে পরিচালিত হবে। 
সিলেকশন 

এই পদ্ধতিতে নির্দেশগুলি কোন শর্তের উপর নির্ভর করে পরিচালিত হয়। 
ইটারেশন বা পুনরাবৃত্তিকর 

এই পদ্ধতিতে এক বা একাধিক ধাপের পুনরাবৃত্তি ঘটে। 


আলোচ্য ধাপগুলি আ্যালগরিদ্ম লিখে প্রয়োগ করতে হবে। আযালগরিদূম হল কতকগুলি নির্দিষ্ট ক্রমিক 
ধাপ যা কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর নির্ভরশীল না হয়ে কোন সমস্যার সমাধান করতে পারে। 


২ 


প্রোগ্রামিং সম্পর্কে ধারণা 


প্রোগ্রাম-এর কোডিং 


এই ধাপটি হল আলগরিদমকে প্রোগ্রামে পরিবর্তন করা। কোন আযাপ্লিকেশন বা সমস্যার জন্য কোড 
তৈরী করা এখান থেকেই শুরু হয়। কোন নির্দিষ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেই কোডং করা হয়। 


আ্সেম্বল অথবা কম্পাইল করা 


প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ব্যবহার ছাড়াও, প্রোগ্রামকে মেশিন ল্যাঙ্গুয়েজ-এ পরিবর্তন করা প্রয়োজন হয় 
যাতে কম্পিউটার নির্দেশগুলো বুঝতে পারে। 


তিন ধরনের অনুবাদক বা ট্রানন্লেটর প্রোগ্রাম আছে। তারা হল : 
ঙ আযাসেম্বলার 
' কম্পাইলার 


আযাসেম্বলার হল এমন একটি সফটওয়ার যা আ্যাসেম্বলী ল্যাঙ্গুয়েজের কোন প্রোগ্রামকে মেশিন ল্যাঙ্গুয়েজ- 
এ পরিবর্তিত করে। কম্পাইলার ও ইন্টারপ্রেটার কোন হাই-লেভেল ল্যাঙ্গুয়েজ-এ লেখা প্রোগ্রামকে 
মেশিন ল্যাঙ্গুয়েজ-এ পরিবর্তিত করে। 


ডিবাগ এবং টেস্ট করা 


প্রোগ্রামের কোড তৈরী সম্পূর্ণ হলেও প্রোগ্রামে কিছু ভূল (বাগস্‌) থাকতে পারে, যেমন--কীয়িং এররস, 

কোডের বানান ভুল ইত্যাদি! এই ধরনের ভুল নিরসনের যে পদ্ধতি অনুসরণ করা হয় তাকে ডিবাগিং 

বলে। 

নিম্নোক্ত পদ্ধতি অনুসরণ করে এই ধরনের ভুল কমান যেতে পারে। 

= = কম্পিউটারে প্রোগ্রাম ব্যবহার করার আগে সঠিকভাবে কোড মিলিয়ে দেখা, যেমন- প্রোগ্রাম 
লজিক এবং প্রোগ্রাম-এর সম্পূর্ণতা। 
ৰ সম্ভাব্য ভুলগুলি বার করতে প্রোগ্রামের প্রসেসিং পথ অনুসরণ করে ইনপুট ডেটা খুঁজতে হবে। 
= . প্রোগ্রামের যথার্থতা মিলিয়ে নেওয়ার পর ট্রানল্লেটর বা কম্পাইলার ব্যাবহার করে প্রোগ্রাম 
কোডকে হাই-লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে মেশিন ল্যাঙ্গুয়েজ-এ পরিবর্তন করতে হবে। 
* প্ৰোগ্ৰামটি যেহেতু মেশিন ল্যঙ্গুয়েজ-এ পরিবর্তিত হয়েছে, প্রোগ্রামের ভুলের একটা তালিকা 
কম্পিউটারের স্কীন বা পর্দায় প্রদর্শিত হতে পারে। 

= সনাক্ত করা ভূলগুলিকে এডিটিং ফিচার ব্যবহার করে ঠিক করতে হবে। 
প্রোগ্রামটিকে আবার কম্পাইল করতে হবে। এই পদ্ধতিটি ততক্ষণ চলতে থাকবে যতক্ষণ না 
ভুলগুলি সম্পূর্ণরূপে দূরীভূত হচ্ছে! 


না... বা] 


অষ্টম শ্রেণী 


স্যাম্পেল ডেটা নিয়ে হাতে কলমে প্রোগ্রামকে যাচাই করা হল টেস্টিং। এও হতে পারে প্রোগ্রামের 
আউটপুটকে হাতে কলমে গণনার ফলাফলের সঙ্গে মিলিয়ে যদি আউটপুটটির ভিন্নতা থাকে তবে 
কোথায় ভূল আছে তা বার করা। 


ডকুমেন্টেশন 
প্রোগ্রাম ডেভলপমেন্টের জীবন বৃত্তান্তে ডকুমেন্টেশন একটি বিশেষ ভূমিকা পালন করে। ডকুমেন্টেশনের 
উদ্দেশ্যগুলি নিম্নরূপ । i 


n একটি ভাল ডকুমেন্ট প্রোগ্রাম তৈরীর বিভিন্ন ধাপ এবং প্রোগ্রাম তৈরীর সঙ্গে যুক্ত ব্যক্তিদের 
সাথে যোগাযোগ স্থাপন করতে সাহায্য করে। কোন সফটওয়ার প্রজেক্ট-এর মান যাচাই 
করতেও এটা দরকার। ডকুমেন্টের মান প্রজেক্টের ডিজাইন এবং কোড নির্ধরণে আলোকপাত 
করে। 


* যেহেতু ভকুমেন্টেশনে সিস্টেমের বিস্তারিত বিবরণ, সুবিধাসমূহ, আ্যাপ্লিকেশনের ক্ষেত্ৰসমূহ 
এবং চালনার নির্দেশাবলী থাকে সেহেতু এ পরিচালকের ভূমিকা পালন করে। 


মেইনটেনান্স 


প্ৰোগ্ৰাম মেইনটেনান্স হল প্রোগ্ামকে ব্যবহারকারীর প্রয়োজনীয়তা অনুযায়ী তাকে আপ-ট- 
ডেট বা আধুনিকীকরণ করা। 

*__ বাস্তব জগতের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রোগ্রামগুলিকে একটি নির্দিষ্ট সমায়ান্তর পরিমার্জন করা 
প্রয়োজন। এমন হতে পারে, কোন নতুন বৈশিষ্ট্যের সংযোগজন, বিদ্যমান কোন বৈশিষ্ট্যের 
পরিমার্জন করে প্রোগ্রামের কর্মক্ষমতা ও কাজের পরিধি বর্ধন করা। 


*  হার্ডওয়ার, সিস্টেম সফটওয়ার যেমন, অপারেটিং সিষ্টেম প্রভৃতির পরিবর্তন হেতু প্রোগ্রামের 


মডিফিকেশন বা পরিমার্জন প্রয়োজন হতে পারে। 
পরিমার্জন প্রয়োজন হতে পারে। 

মডিফিকেশন ছাড়াও প্রোগ্রামকে ডিবাগ করাও প্রয়োজন। কেননা, কারেকশন এবং মডিফিকেশন 
প্রোগ্রাম মেইনটেনান্সের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। 

সফটওয়ার ইমপ্রিমেন্টেশন 


সফটওয়ার ডেভলপমেন্ট সম্পূর্ণ হলে প্ৰোগ্ৰাম ডেভলপমেন্ট প্রক্রিয়ার শেষ ধাপটি হল ইমলিমেন্টেশন 
(প্রোগ্রামটিকে ইনস্টল করা এবং কাজ করছে কিনা দেখা) এবং মেইনটেনান্স। 


রর, .757 . 


প্রোগ্রামিং সম্পর্কে ধারণা 


|| শ্রেণী কক্ষের অনুশীলনী 


শূন্যস্থান পূর্ণ কর 


১. 


পদ্ধতি বলতে বোঝায় কোন প্রোগ্রাম পরিচালনার জন্য পরিকল্পনা 
করা এবং তার জন্য প্রয়োজনীয় পর্যায় ক্রমিক ধাপগুলির নির্ধারিত করা। 


২.  আ্যালগরিদমের গ্রাফিক্যাল রিশ্রেজেন্টেশন হল | 

৩.  আ্যাসেম্বলার হাই-লেভেল ল্যাঙ্গুয়েজকে ____- পরিবর্তিত করে। 

৪. কোন প্রোগ্রাম থেকে ভুল নিরসনের ধাপগুলিকে __বলে। 

৫. পদ্ধতির প্রোগ্রাম পরিকল্পনায় এক বা একাধিক ধাপের পুনরাবৃত্তি 
ঘটে। 

|| সংক্ষিপ্তসার 


একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্রোসিডিউরাল এবং নন-প্রোসিডিউরাল এই দুই ভাগে বিভক্ত 
সিউডোকোড হল আযালগরিদ্ম নির্ভর সহজ-বোধ্য ল্যাঙ্গুয়েজ। 


আলগরিদম হল কতকগুলি নি ক্রমিক ধাপ যা কোন প্ৰোগ্ৰামিং ল্যাসুয়েজের উপর 
নির্ভরশীল না হয়ে কোন সমস্যার সমাধান করতে পারে। 

ফ্লোচাট হল আযালগরিদমের গ্রাফিকাল উপস্থাপনা । 

একটি ফ্লোচার্ট কতকগুলি সিম্বল বা চিহ্ন নিয়ে গঠিত। আযালগরিদ্মে বর্ণিত প্রত্যেকটি সিম্বল 
একটি নির্দিষ্ট কাজ করে। 

একটি প্রোগ্রাম তৈরীর ধাপগুলি হল সমস্যা নির্ধারণ, প্রোগ্রাম-এর পরিকল্পনা, প্রোগ্রামের 


কোড তৈরী করা, আযাসেম্বল বা কম্পাইল করা, 11019705771 
এবং মেইটেইন করা। 


নাম্বার সিস্টেম 


এই অধ্যায়ের পরিশেষে তুমি যা যা পারবে £ 
* নাম্বার সিস্টেম কি তা বর্ণনা করা 
= দুই ধরনের নাম্বার সিস্টেম-এর তালিকা করা 
= পজিশনাল নাম্বার সিস্টেম বর্ণনা করা 
=  পজিশনাল নাম্বার সিস্টেমের উদাহরণ দেওয়া 
= নন-পজিশনাল নাম্বার সিস্টেম বর্ণনা করা 
=  নন-পজিশনাল নাম্বার সিস্টেমের উদাহরণ দেওয়া 
= বাইনারী কোড থেকে ডেসিম্যালে পরিবর্তন করা 
= খাণাত্মক নাম্বারগুলি উপস্থাপনার কৌশল 
= কম্পিউটারে ব্যবহৃত নাম্বার সিস্টেম চিহ্নিত করা 
= দশমিক নান্বার সিস্টেম, বাইনারী সিস্টেমকে ব্যাখ্যা করা। 
= বাইনারী যোগ, বিয়োগ 


| নাম্বার সিস্টেম 
আমাদের প্রত্যহিক জীবনে নাম্বার বা সংখ্যা ব্যাপকভাবে ব্যবহৃত হয়। টেলিফোন থেকে ঠিকানা, 
বাজারে কেনা-কাটা, রকেট উৎক্ষেপণ প্রায় প্রতিটি ক্ষেত্রেই সংখ্যার আধিপত্য। 


কম্পিউটার আবিষ্কারের আগে আমরা হাতে-কলমে গণনা করতাম। এখন, নিউমেরিক ইনফরমেশন 
রাখা ও জটিল ফৰ্মূলা সমাধানের ক্ষেত্রে আমরা কম্পিউটার ব্যবহার করি। যাইহোক, আমরা যেভাবে 
হাতে-কলমে হিসাব রাখতাম কম্পিউটারে ব্যবহৃত নাম্বার সিস্টেম একটু আলাদা রকমের। 


৮০ 


অষ্টম শ্রেণী 


কম্পিউটারের নাম্বার সিস্টেমকে দুটি শ্রেণিতে বিভক্ত করা যায়। যেমন-__ 


a নন-পজিশনাল নাম্বার সিস্টেম 
: পজিশনাল নাম্বার সিস্টেম 


যে পদ্ধতিতে কোন মানকে বোঝাতে অক্ষরকে ব্যবহার করা হয় তাকে নন-পজিশনাল নাম্বার সিস্টেম 
বলা হয়। এই নাম্বার সিস্টেমটি কোন লজিক্যাল বা পজিশনাল কৌশল অনুসরণ করে না। রোমান 
নাম্বার হল নন-পজিশনাল নাম্বার সিস্টেমের প্রকৃষ্ট উদাহরণ। নিচে কতকগুলো রোমান অক্ষরের 
উদাহরণ দেওয়া হল। 


|| ”জিশনাল নাম্বার সিস্টেম 


পজিশনাল নাম্বার সিস্টেমে সংখ্যার প্রতিটি ডিজিটের একটি স্থানীয় মান থাকে। 
উদাহরণস্বরূপ, 465 সংখ্যাটির 4-এর স্থানীয় মান 100, 5-এর 10 এবং 6-এর এক। 
এইভাবে, 4 * 100 + 5 * 10 + 6 * 1 গণনা করে 456 ফলটি পাওয়া যায়। 

নিচে পজিশনাল নাম্বার সিস্টেমের প্রকারভেদ দেখানো হল। 


a ডেসিম্যাল 

un বাইনারী 

॥ অক্টাল 

a হেক্সাডেসিম্যাল 


কম্পিউটার সফটওয়ার 


ডেসিম্যাল নাম্বার সিস্টেম 


আমরা দৈনন্দিন জীবনে গণনার কাজে ডেসিম্যাল নাম্বার সিস্টেম ব্যবহার করি। ডেসিম্যাল মানে হল 
10 (দশক)। ডেসিম্যাল নাম্বার সিস্টেমে 0 থেকে 9 এর মধ্যে যে কোন ডিজিট দিয়ে একটি নাম্বার 
তৈরী হয়। 


প্রত্যেক নাম্বার সিস্টেম একটি সংখ্যার উপর ভিত্তি করেই গঠিত হয় যাকে বেস নাম্বার বলা হয় এবং 
যা দেখেই এ নাম্বার সিস্টেমের প্রকৃতি বোঝা যায়। ডেসিম্যাল নাম্বার সিস্টেমের বেস নাম্বার হল 10 
(দশক)। 


প্রতিটি ডিজিটের মান কোন নাম্বার সিস্টেমের ভিত্তি সংখ্যার মানের সাথে সম্পর্কিত। যেহেতু, ডেসিম্যাল 
নাম্বার সিস্টেমের বেস নাম্বার 10, সুতরাং এক্ষেত্রে প্রতিটি ডিজিটের মান 10 দ্বারা নির্ধারিত হয়। 


উদাহরণস্বরূপ, 389 ডেসিম্যাল সংখ্যাটির কথা ধরা যাক। নিচের পদ্ধতিটি অনুসরণ করে প্রতিটি 
ডিজিটের মান নির্ণয় করা যায়। 


9*100=9*1 = 9 (remember 10051) 
+ 8*101 =8*10 = 80 
+ 3*102=3*100=300 
সুতরাং, এইভাবে তোমরা তিনশ উননববই সংখ্যাটি পেলে। 


বাইনারী নাম্বার সিস্টেম 


বাইনারী নাম্বার সিস্টেমকে শুধুমাত্র দুটি সংখ্যা যেমন 0 এবং 1 ব্যবহার করে বোঝান যায়। এই নাম্বার 
সিস্টেমের বেস নাম্বার হল 2 । মনেরেখ, বাইনারী মানে হল দুই। যেহেতু বাইনারী নাম্বার সিস্টেমের 
বেস নাম্বার হল 2 সেহেতু প্রতিটি ডিজটের মান 2 দ্বারা নির্ধারিত হয়। 


উদাহরণস্বরূপ, 1101 এই বাইনারী সংখ্যাটির কথাই ধরা যাক। এটিকে (1101), এইভাবে প্রকাশ 
করা যায়। নিম্নোক্ত পদ্ধতিতে এই বাইনারী সংখ্যাটির ডেসিম্যাল মান পাওয়া যেতে পারে। 


= 
5 
— 


1*2°=4 
Rs DES 


1+0+4+8 এদেরকে যোগ করে 13 পাওয়া 'যায়। 


সুতরাং, 1101 হল বাইনারী সিস্টেম এবং 13 হল ডেসিম্যাল সিস্টেম। 
নিচের টেবিলটিতে ডেসিম্যাল নাম্বারগুলির সমতুল বাইনারী নাম্বারগুলি দেখানো হল। 


Decimal Number Binary Number 
System System 


100 


bias 
৯৬৭ 
77 


চিহ্নিত এবং অচিহ্নিত বাইনারী নাম্বার 


নাম্বারগুলি মেমরীতে বিটস্‌-এ সঞ্চিত হয়। সবথেকে বেশী তাৎপর্যপূর্ণ বিট (MBS) ব্যবহৃত হয় 
কোন সংখ্যার প্রতীককে ধারণ করার জন্য। 


1১5 ইরা aE 


কম্পিউটার সফটওয়ার 


লা হি 


1 
LSB 


MBS বলতে বোঝায়, মোস্ট সিগনিফিকেন্ট বিট এবং LBS বলতে বোঝায় লিস্ট সিগনিফিকেন্ট বিট। 


0-কে মোস্ট সিগনিফিকেন্ট বিট হিসাবে ধরা হয় যে সংখ্যাটি আনসাইনড বা অচিহ্নিত এবং 1-কে 
মোস্ট সিগনিফিকেন্ট বিট হিসাবে ধরা হয় যে সংখ্যাটি সাইনড বা চিহ্নিত। 


অক্টাল নাম্বার সিস্টেম 


অক্টাল নাম্বার সিস্টেমটি 0 থেকে 7 এর মধ্যে যে কোন সংখ্যা নিয়ে গঠিত। অন্য কোন ডিজিট এতে 
অকেজো । 

অক্টাল বলতে বোঝায় 8। অক্টাল নাম্বার সিস্টেমের বেস ভ্যালু হল 8 । যেহেতু অস্টাল নাম্বার সিস্টেমের 
বেস ভ্যালু 8 সেইহেতু প্রত্যেকটি ডিজিটকে 8 দ্বারা প্রকাশ করা হয়। 


উদাহরণস্বরূপ, (123), এই অক্টাল নাম্বারটির কথা ধরা যাক। নিচের পদ্ধতিটি অনুসরণ করে এই 
অক্টাল নাম্বারটিকে ডেসিম্যাল নাম্বারে পরিবর্তন করা যায়। 


৯, 
2*81-16 
1* 8*= 64 


এখানে, 3 + 16 + 64 যোগকরে 83 পাই। 
সুতরাং, (123), এই অক্টাল নাম্বারটির সমতুল ডেসিম্যাল সংখ্যাটি হল (83),, ! 


অষ্টম শ্রেণী 


হেক্সাডেসিম্যাল নাম্বার সিস্টেম 


হেক্সাডেসিম্যাল নাম্বার সিস্টেমটি 0 থেকে 15 পর্যন্ত যে কোন সংখ্যা নিয়ে গঠিত হয়। 10 থেকে 15 
পৰ্যন্ত সংখ্যাকে A থেকে F ধরা হয়। নিচের টেবিলটি দেখ। 


হেক্সাডেসিম্যাল নাম্বার সিস্টেমের বেস ভ্যালু হল 16। 
উদাহরণস্বরূপ, (164),, এই নাম্বারটিকে ধরা যাক। এই নাম্বারটিকে নিম্নোক্ত পদ্ধতিতে ডেসিম্যাল 


নাম্বারে পরিবর্তন করা যায়। 
A 
10*16°=10 


6*16'= 96 


1 * 162- 256 


10 + 96 + 256 এই সংখ্যাগুলি যোগকরে 362 পাই। 
(164), এই হেক্সাডেসিম্যাল নাম্বারটির সমতুল ডেসিম্যাল নাম্বার হল (362), | 
নিচের টেবিলটিতে হেন্সাডেসিম্যল ডিজিট-এর সমতুল ডেসিম্যাল ও বাইনারী নাম্বার দেওয়া হল। 


নাম্বার সিস্টেম দুটি ব্যবহৃত হয়। 


|] বাইনারী কোডেড ডেসিম্যাল (800) 


BCD হল বাইনারী কোডেড ডেসিম্যাল-এর সংক্ষিপ্ত রূপ। 800 এমন একটি নাম্বার পদ্ধতি যেখানে 
ডেসিম্যাল নাম্বার 0 থেকে 9 সংখ্যাকে 0 এবং 1 দিয়ে বোঝান হয়। ডেসিম্যাল নাম্বারের প্রত্যেকটি 
ডিজিটকে বাইনারীতে চার-সংখ্যার কোড দ্বারা প্রকাশ করা হয়। নিচের টেবিলটিতে 0 থেকে 9 
ডেসিম্যাল নাম্বার গুলির বাইনারী কোডেড ডেসিম্যাল ভ্যালু দেখান হল। 


অস্টম শ্রেণী 


Decimal Value Binary Coded 


2 5 7 
0010 0101 0111 


|| বাইনারী আযারিথমেটিক বা গণিত 


বাইনারী রাশিগুলির উপর তুমি যোগ, বিয়োগ, গুণ এবং ভাগের মত গাণিতিক বা আযারিথমেটিক অপারেশন 
বা কাজগুলি করতে পার। এখন তোমরা বিশদভাবে বাইনারী যোগ এবং বিয়োগ করা শিখবে। 


বাইনারী যোগ করা 


তোমরা এখন দুটি বাইনারী রাশিকে যোগ করা শিখবে। বাইনারী যোগ করার জন্য কিছু যোগ করার 
প্রাথমিক নিয়ম তোমাদের শেখার প্রয়োজন আছে। এগুলি হচ্ছে__ 


নর ১+০ দেবে ১ 

] ১+ ১ দেবে ০ জের সহ ১ 

[] ০ + ০ দেবে ০ 

দুটি বাইনারী সংখ্যা ১১ এবং ১০১ যোগ করা 

1 রাশি দুটির একদম ডান সংখ্যাকে যোগ কর। ১-কে ১-এর সাথে যোগে পরের সংখ্যায় জের সহ ০ 


দেবে। 
রর দ্বিতীয় সংখ্যার অবস্থানে চলে এস। ১, ০ এবং জের ১ যোগ করে আবার পরের সংখ্যায় ১ জের 
সহ ০ দেবে। 
ন দুটি রাশির তৃতীয় সংখ্যাকে যোগ কর। ০, ১ এবং জের ১ যোগ করে আবার পরের সংখ্যা ১ জের 
সহ ০ দেবে। 


Eh ৰৱ 


কম্পিউটার সফটওয়ার 


্' দুটি রাশির চতুর্থ সংখ্যাকে যোগ কর। দুটি রাশির কোন চতুৰ্থ সংখ্যা নেই। সুতরাং আছে কেবলমাত্র 
জের ১। তাই যোগফল হচ্ছে ১০০০। 
এটাকে নীচে দেখানো হল-_ 


= ("গাঢ় = জৈর 
১ 3 
১০ ১ 


১১ এবং ১০১ এর ডেসিবেল মান হচ্ছে যথাক্রমে ৩ এবং ৫। ৩ এবং ৫-এর যোগফল হচ্ছে ৪ যেটা হচ্ছে 
১০০০ এর ডেসিমেল মান। 


বাইনারী বিয়োগ করা 
বাইনারী বিয়োগ করার জন্য তোমার বাইনারী বিয়োগের নীচের নিয়মগ্ডলো জানা প্রয়োজন। 
১৯, = 69 "= 


ৰ ০-_ ১ = ১ আগের সংখ্যা থেকে ১ ধার সহ 


n ১৩5৪ 

ন ০ --০ন০ 

১১১ এবং ১০১ দুটি বাইনারী রাশির বিয়োগ নীচে দেখানো হল-_ 
১,957 
১ ০ ১ 
০ ১০ 


১১১ এবং ১০১ এর ডেসিমেল মান হচ্ছে__যথাক্রমে ৭ এবং ৫। ৭ এবং ৫-এর পার্থক্য হচ্ছে ২ যেটা 
ডেসিমেল মান হচ্ছে ১০ 

১০১১ থেকে ১১১ বিয়োগ করার আর একটি উদাহরণ নীচে দেখানো হল। 

আগের সংখ্যা থেকে ধার করা 


০ ১ ০ ০ } 
শেষ দুটি সংখ্যার বিয়োগ হচ্ছে খুবই সাধারণ। তৃতীয় সংখ্যায় যখন তুমি ০ থেকে ১ বিয়োগ করছ, আগের 
সংখ্যা থেকে এখানে ধার নিতে হবে এবং বিয়োগ ফল হবে ১। প্রথম সংখ্যার চতুর্থ রাশিটি শূন্য হয়ে যায়। 
ফলটি হল ১০০। ১০১১ এবং ১১১ এর ডেসিমেরন মান হচ্ছে যথাক্রমে ১১ এবং ৭। ১১ ও ৭-এর মধ্যে 
পার্থক্য হচ্ছে ৪ যার ডেসিমেল মান হচ্ছে ১০০। 


== ;; ডান 


অষ্টম শ্রেণী 


|| খণাত্রক নান্বারগুলির উপস্থাপনা 


খণাত্মক সংখ্যাগুলিকে উপস্থাপন করার জন্য পরিপূরক কৌশল ব্যবহার করা হয়। পরিপূরক 
কৌশলকে চারটি পর্যায়ে বিভক্ত করা যায়। যেমন-- 


a 1-এর পরিপূরক 
un 2-এর পরিপূরক 
a 9-এর পরিপূরক 
n 10-এর পরিপূরক 


1 এবং 2-এর পরিপূরক সাধারণত বাইনারী নাম্বার সিস্টেমে ব্যবহৃত হয়। 9 এবং 10-এর পরিপূরক 
সাধারণত ডেসিম্যাল নাম্বার সিস্টেমে ব্যবহৃত হয়। 


1-এর পরিপূরক 


কোন বাইনারী নাম্বারের 1-এর পরিপূরক পাওয়া যায় 0 থেকে 1 এবং 1 থেকে 0 তে পরিবর্তন করে। 
উদাহরণস্বরূপ, (0010), বাইনারী নাম্বারটি ধরা যাক। 


(0010), সংখ্যাটির 1-এর পরিবপূরক হল (1101), I 


2-এর পরিপূরক 


কোন বাইনারী সংখ্যার 2-এর পরিপূরক পাওয়া যায় এ সংখ্যার 1-এর পরিপূরকের সাথে 1 যোগ 
করে। উদাহরণস্বরূপ, (0011), বাইনারী নাম্বারটি ধরা যাক। 


সংখ্যাটির 1-এর পরিপূরক হল (1100), 
এর সাথে 1 যোগ কর, 1100+1 = (1101), 
সুতরাং, 1101 হল (0011), সংখ্যাটির 2-এর পরিপূরক। 


9-এর পরিপূরক 
ডেসিম্যাল নাম্বার সিস্টেমে 9-এর পরিপূরক ব্যবহৃত হয়। কোন সংখ্যার 9-এর পরিপূরক পেতে 


ডেসিম্যাল নাম্বার 9 থেকে প্রত্যেকটি ডিজিটকে বিয়োগ করতে হবে। 456 নাম্বারটিকে ধরা যাক। 
সংখ্যাটির 9-এর পরিপূরক হল, 999 - 456 = 543 


10-এর পরিপূরক 


কোন সংখ্যার 10-এর পরিপূরক পাওয়া যায় এ সংখ্যার 9-এর পরিপূরকের সাথে 1 যোগ করে। 


জয় 


উদাহরণস্বরূপ, 456 নাম্বারটি ধরা যাক। 
আমরা ইতিমধ্যেই 456 সংখ্যাটির 9-এর পরিপূরক 543 পেয়ে গেছি। 
সুতরাং, সংখ্যাটির 10 এর পরিপূরক হল, 543 + 1 = 544 


|| দশমিক বা ডেসিম্যাল পদ্ধতি 


২৫৬ অঙ্ক বা নাম্বারটিকে বিবেচনা কর। আলাদা ভাবে ২, ৫, ৬, গুলিকে ডিজিট বা সংখ্যা বলে। তুমি জান 
যে ‘৬’ সংখ্যাটি একক স্থানে, ‘৫’ সংখ্যাটি দশক স্থানে এবং ‘২’ সংখ্যাটি শতক স্থানে অবস্থিত। সংখ্যার 
আরও কিছু উদাহরণ হচ্ছে 

1710, 28, 

1,১০৬] 


সংখ্যার প্রথম প্রস্থ কে বলা হয় আরবীয় বা ডেসিম্যাল বা দর্শমিক সংখ্যা এবং দ্বিতীয় প্রস্থ কেবলা হয় 
রোমান সংখ্যা। দ্বিতীয় প্রস্থ কে ক্রম বুঝানোর জন্য বিশেষরূপে ব্যবহৃত হয়। উদাহরণ স্বরূপ যখন তুমি 
বলবে "0018101891119-11" তখন এদের উপর যেকোন আ্যারেথমেটিক বা গাণিতিক গণনা গুলি করা 
শক্ত। যাই হোক আযারিথমেটিক বা গণিতিক অপারেশন গুলি প্রথম প্রস্থ সংখ্যার উপর তুমি সম্পাদন করতে 
পারবে। অঙ্ক ভেদ তে ‘৬’ সংখ্যাটি ২৫৬ রাশিটির মোট মানে ৬ মান দেয়। সংখ্যা ৫ টি ৫০ মান এবং 
সংখ্যা ২ টি ২০০ মান দেয়। সুতরাং তুমি ২৫৬ অঙ্কটিকে লিখতে পারবে__ 


200 + 50 + 6 = 2 * 102 + 5 ৮1110 + 6*10* 


২৫৬ এর মধ্যে ছয়টি এক, দশটি পাঁচ একশটি দুই আছে। উপরের সমীকরণে ২৫৬ কে দশের ঘাতের বা 
পাওয়ার যোগফল হিসেবে সাজানো হয়েছে, ডানদিকের প্রথম সংখ্যাকে ১০এর ০তম ঘাত দ্বারা; দ্বিতীয় 
সংখ্যাকে ১০এর ১তম ঘাত দ্বারা এবং তৃতীয় সংখ্যাকে ১০এর ২তম দ্বারা গুণ করা হয়েছে, একে বিস্তার 
করে বলা হয় ডান দিক থেকে ১২তম সংখ্যাকে (১২ -১) তম ঘাত দ্বারা গুণ করা হয়েছে। রাশিগুলিকে 
এই পদ্ধতিতে প্রকাশ করাকে বলা হয় ডেসিম্যাল নাম্বার সিস্টেম। | 

এই সংখ্যার পদ্ধতিকে “ডেসিম্যাল” বলা হয়। কারণ মানুষের দশটি আঙ্গুল আছে (ডেসি-র অর্থ হচ্ছে দশ) 
এবং এই দশটি আঙ্গুলকে ব্যবহার করে গণনা করা হয়। তোমরা দেখেছো যে প্রত্যেক সংখ্যাকে দশ এর ঘাত 
দ্বারা গুণ করা হয় এর মান পাবার জন্য যা রাশিটি যে সংখ্যাকে প্রকাশ করে তার পূর্ণ মানে এটি যোগ করে। 
এই ১০ সংখ্যাকে বলা হয় ভিত্তি বা বেস্‌। এই পদ্ধতিতে ব্যবহার করা সংখ্যাগুলি হচ্ছে ০--৯ যেটা মোট 
দশটি সংখ্যা। 


|| বাইনারী পদ্ধতি 


সংখ্যা পদ্ধতির অন্য ধরনটি হচ্ছে বাইনারী পদ্ধতি। এই পদ্ধতিতে কেবলমাত্ৰ দুটি সংখ্যা ব্যবহৃত হয়। 
এগুলি হচ্ছে ০ এবং ১। তাই এই সংখ্যা পদ্ধতিকে বাইনারী পদ্ধতি (বাই অৰ্থ হচ্ছে দুই) বলে। ০ এবং ৯ 


2... তত 


অষ্টম শ্রেণী 


গুলিকে বিট (বাইনারী ডিজিট) হিসেবে পরিচিত। এই পদ্ধতির ভিত্তি হচ্ছে দুটি কারণ এখানে কেবলমাত্র ২ 
সংখ্যাটি, ০ এবং ১ থাকে। বাইনারী সংখ্যার কিছু উদাহরণ নীচে দেওয়া হল-_ 


101, 1001, 1110, 1110011 
যদি তুমি ডেসিম্যাল পদ্ধতির জন্য একই পদ্ধতি ব্যবহার কর এবং ১০১ বাইনারী সংখ্যাকে বিস্তার কর, 
একে বিস্তার করা যায় নিন্নরূপে_ 


8%-57 
1» 2951 


০৯ 2150 

1 82254 

10155 
বাইনারী পদ্ধতির সুবিধাগুলি 
কম্পিউটারের মধ্যে ইলেকট্রনিক সারকিটু থাকে, ইলেকট্রনিক সার্কিটের দুটি অবস্থা থাকে__পরিবাহী বা 
কণ্ডাক্টিং এবং অপরিবাহী বা নন-কণ্ডাক্টিং। পরিবাহী অবস্থায় বিদ্যুৎ সার্কিটে চলাচল করে এবং অপরিবাহী 
অবস্থায় চলাচল করে না। বাড়ীতে থাকা বিদ্যুতের বান্ধের কথা বিবেচনা কর-_এ বিদ্যুৎ পরিবহন করে যখন 
একে অন’ করা হয় এবং যখন এটা “অফ অবস্থায় থাকে বিদ্যুৎ পরিবহন করে না। এই অবস্থা দুটিকে দুটি 


বাইনারী রাশি ১ এবং ০কে প্রকাশ করার জন্য ব্যবহার করা যেতে পারে। এখন বিদ্যুৎ সাৰ্কিটদ্বারা বাইনারী 
রাশিকে তুমি প্রকাশ করতে পার, বাইনারী পদ্ধতির নীচের বৈশিষ্ট্যগুলি আছে 


নর তুমি সম আ্যারিথমেটিক অপারেশন করতে পারবে যেগুলি ডেসিম্যাল পদ্ধতিতে তুমি কর। 


. তুমি সহজেই বাইনারীগুলোকে ইলেকট্রিক সারকিটে প্রকাশ করতে পার। তাই বাইনারী সংখ্যাগুলি 
কম্পিউটারে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। 


ডান দিক থেকে বাইনারী রাশিকে দুইয়ের ০-তম ঘাত দিয়ে, ডানদিক থেকে দ্বিতীয় রাশিকে দুইয়ের প্রথম 

ঘাত দিয়ে গুণ করে এবং এইভাবে পরপর করে তুমি একটি বাইনারী রাশিকে ডেসিম্যাল রাশিতে রূপাস্তরিক 

করতে পার। এই মানগুলির যোগফল হচ্ছে বাইনারী রাশির সমরূপ ডেসিম্যাল। 

১১১ বাইনারী রাশির সমরূপ ডেসিম্যাল-এ রাপাস্তর নীচে দেখানো হল। 

ee 

2025 
14215 
1 * 225 


রর... 


NPN 


কম্পিউটার সফটওয়ার 


১১১ এর সমরূপ ডেসিম্যাল হচ্ছে ৭ 


ডেসিম্যাল থেকে বাইনারীতে রূপান্তর 


ডেসিম্যাল রাশিটিকে ২ দ্বারা বারবার ভাগ করে একেএর বাইনারী রাশিতে পরিবর্তন করা যায়। 
ডেসিম্যাল ৯কে এর বাইনারী সমরূপে পরিবর্তন নীচের উদাহরণটি দেখায় 


9 


1১ 1৬ 1১ 1 
=~ NP 


1 
0 
-0 
1 


5 
|| 


এই উদাহরণে ২ দ্বারা ৯কে ভাগ করা হয়েছে। ভাগফল হচ্ছে ৪ এবং ভাগশেষ হচ্ছে ১, ভাগফল এবং 
ভাগশেষের মানগুলিকে পাশে ৯এর নীচেই লেখা হয়েছে ভাগফল ৪কে আবার ২ দ্বারা ভাগ করা হয়েছে। 
ভাগফল এবং ভাগশেষ মানগুলি যথাক্রমে ২ এবং ০1 ভাগফলটিকে ২ দ্বারা ভাগ করা হয় যতক্ষণ না 
ভাগফলটি শূন্য হয়ে যায়। নীচ থেকে উপর পর্যন্ত ভাগশেষগুলিকে নাও এবং বাম দিক থেকে ডান দিকে 
লেখ। 


1001 


সমরূপ বাইনারী রাশিটি লেখা হয় 1001, হিসেব ২টি প্রকাশ করে যে সংখ্যাটি সেইটি 
বাইনারী রাশি। 


অষ্টম শ্রেণী 


শ্ৰেণী কক্ষের অনুশীলনী 


সত্য বা মিথ্যা 
১: ১১১ ডেসিমেল সংখ্যা হতে পারে। 
২... ১০৮ বাইনারী সংখ্যা হতে পারে। 


বাইনারী আারিথমেটিক ফল 
১4১ আগের সংখ্যা থেকে ১ ধার সহ ১ দেয় 
১+০ পরে সংখ্যায় ১ জের সহ ০ দেয়। 
১---৯। ১ দেয় 
০২--১ ০ দেয় 

নীচেরগুলি উত্তর দাও 


৪. বাইনারী পদ্ধতির বৈশিষ্ট্যগুলি কি? 
৫. _ নীচেরগুলি বাইনারীতে রূপান্তরিত কর 
(ক) ১২ 
(খ) ১০৮ 
৬.  নীচেরগুলি ডেসিমেল-এ রূপান্তরিত কর 
(ক) ১১১১ 
(খ) ১১০ 
৭. নীচের রাশিগুলি যোগ কর 
(ক) ১০১৬ ১১, 
(খ) ১০০১২ ১১২ 
৮, বিয়োগ কর 
(ক) ১০০২ থেকে ১, 
(খ) ১০১০২ থেকে ১১১, 


শূন্যস্থান পূৰ্ণ কর 


১... নাম্বার সিস্টেমকে এবং _____-এবিভক্ত করা যায়। 
২. রোমান অক্ষরগুলি হল নাম্বার সিস্টেমের উদাহরণ । 
৩. বাইনারী নাম্বার ধণাত্মক নাম্বারকে প্রকাশ করতে _ _ _ কৌশলটি ব্যবহার করে। 


কস ৬৮%, ১৬৭ 


কম্পিউটার সফটওয়ার 


৪. 


৫ 


৬. 


BCD হল -এর সংক্ষিপ্ত রূপ। 
1011 সংখ্যাটির 1-এর পরিপূরক হল I 
569 সংখ্যাটির 9-এর পরিপূরক হল I 


নিচের প্রশ্নগুলির উত্তর দাও : 


নি এড চি (তে ' বে এট 


দুই ধরনের নাম্বার সিস্টেম কি কি? 


নন-পজিশনাল নাম্বার সিস্টেমটি ব্যাখ্যা কর। 
পজিশনাল নাম্বার সিস্টেম কি? উদাহরণ দাও। 

(1111), এই বাইনারী সংখ্যটির সমতৃল ডেসিম্যাল ভ্যালু কত? 
5645 এই সংখ্যাটিকে অক্টাল নাম্বার সিস্টেম-এ পরিবর্তন কর। 
800 কি ব্যাখ্যা কর। 

খণাত্মক নাম্বার উপস্থাপনার কৌশলগুলি কি কি? 


৷ সংক্ষিপ্তসার 


মা... 8 


ভ্যালু বা মান বোঝাতে নাম্বার সিস্টেম ব্যবহৃত হয়। 

দুই ধরনের নাম্বার সিস্টেম হল পজিশনাল এবং নন-পজিশনাল। 

বিভিন্ন ধরনের পজিশনাল নাম্বার সিস্টেম হল ডেসিম্যাল, বাইনারী, অক্টাল এবং হেক্সাডেসিম্যাল। 
ডেসিম্যাল নাম্বার সিস্টেম-এ 0 থেকে 9 পর্যন্ত ডিজিট দিয়ে কোন সংখ্যা গঠিত হয়। 
বাইনারী পদ্ধতিতে কেবলমাত্র দুটি রাশি ০ এবং ১ ব্যবহৃত হয়। এই রাশিগুলিকে বলা হয় বিটস্‌। 


বাইনারী নাম্বার সিস্টেম-এ 0 এবং 1 ডিজিট দিয়ে কোন সংখ্যা গঠিত হয়। 

অক্টাল নাম্বার সিস্টেম-এ 0 থেকে 7 পর্যন্ত ডিজিট দিয়ে কোন সংখ্যা গঠিত হয়। 

BCD হল বাইনারী কোডেড ডেসিম্যাল-এর সংক্ষিপ্ত রূপ। BCD এমন একটি নাম্বার পদ্ধতি 
যেখানে ডেসিম্যাল নাম্বার 0 থেকে 9 সংখ্যাকে 0 এবং 1 দিয়ে বোঝান হয়। 

যে পদ্ধতিতে কোন মানকে বোঝাতে অক্ষরকে ব্যবহার করা হয় তাকে নন-পজিশনাল নাম্বার 
সিস্টেম বলা হয়। 

রোমান অক্ষরগুলি হল নন-পজিশনাল নাম্বার সিস্টেমের প্রকৃষ্ট উদাহরণ। 

খণাত্মুক সংখ্যাগুলিকে উপস্থাপন করার জন্য পরিপূরক কৌশল ব্যবহার করা হয়। 
খ৷ণাত্মক নাম্বার বোঝাতে 1-এর পরিপূরক, 2-এর পরিপূরক, 9-এর পরিপূরক এবং 10-এর 
পরিপূরক ব্যবহৃত হয়। 1 এবং 2-এর পরিপূরক সাধারণত বাইনারী নাম্বার সিস্টেমে ব্যবহৃত 
হয়। 9 এবং 10-এর পরিপূরক সাধারণত ডেসিম্যাল নাম্বার সিস্টেমে ব্যবহৃত হয়। 


= সিস্টেমের ডেট, তারিখ, ক্লক ও ক্যালেন্ডার নিয়ন্ত্রণ করা 
= ডেঙ্কটপের থিম পরিবর্তন করা 

= কম্পিউটারের সহিত হার্ডওয়ার সংযোগ ও অপসারণ করা 
= কম্পিউটারে প্রোগ্রাম ইনস্টল ও আন-ইনস্টল করা 

= কম্পিউটারের সহিত প্রিন্টার সংযোগ করা 

= বিভিন্ন ফন্ট ইনস্টল করা 

* নতুন পাসওয়ার্ড তৈরী করা 


মু ভূমিকা 


তোমরা আগেই জেনেছ যে, কন্ট্রোল প্যানেল উইন্ডোস্‌-এর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্্য। এটি একটি 
মিথঞ্কিয় (ইন্টারআযাকটিভ) প্রক্ৰিয়া, যার সাহায্যে ব্যবহারকারী সিস্টেমের হার্ডওয়ার এবং সফটওয়ার 
উভয়ই নিয়ন্ত্রণ করতে পারে। তোমরা কন্ট্রোল প্যানেল ব্যবহার করে কম্পিউটারে নতুন হার্ডওয়ার 
এবং সফটওয়ার ইনস্টল করতে পার। 


|| কন্টৰোল প্যানেলকে বুঝতে পারা 


কন্ট্রোল প্যানেল সিস্টেমের হার্ডওয়ার এবং সফটওয়ারকে ! 
পরিচালনা করতে তোমায় সমর্থ করবে। 
কন্ট্রোল প্যানেলটিকে ব্যবহার করে তুমি সিস্টেমে হার্ডওয়ার = 
সংযুক্ত করতে পার এবং যথাযথভাবে কাজ করার জন্য “2. | 
হার্ডওয়ারের জন্য প্রয়োজনীয় সফটওয়ারগুলি অন্তর্ভুক্তি "= 


আহ 


অষ্টম শ্রেণী 


করতে পারবে। তুমি তোমার সিস্টেমের ডিসপ্লে সেটিং, ডেট এবং টাইম এবং মাউস পয়েন্টারকে 
পরিবর্তিত করতে পার। 


কন্ট্রোল প্যানেলকে দেখার জন্য তোমার নীচের প্রক্রিয়াগুলি সম্পাদন করা প্রয়োজন। 
১. স্টার মেনুতে ক্লিক কর। 
২. সেটিং মেনু অপশনে ক্লিক কর। 
৩. কন্ট্রোল প্যানেল মেনু অপশনে ক্লিক কর। 

নীচের ছবিতে প্রদশি:মধ্যে থাকা কিছু অপশন নীচের সারনীতে বর্ণিত হল। 


জন্য এই অপশন ব্যবহৃত হয়। 


আযাড/রিমুভ প্রোগ্রাম একটি ত্যাপ্লিকেশন প্রোগ্রামকে যুক্ত করে 
সর অথবা সরিয়ে নিয়ে অথবা সরিয়ে নিয়ে 
১2৪ স্টার্ট মেনুকে পরিবর্তিত. করার জন্য এই 


অপশনটি ব্যবহৃত হয়। 
112 ডেট/টাইম। তারিখ, সময়, সিস্টেমকে সন্নিবেশ করার 
জন্য এই অপশন ব্যবহৃত হয়। সময় ও 


নি প্রদর্শিত হয়। 
ভা ডিসপ্লে। 


ওয়ালপেপার স্ক্ৰীন সেভার এবং ভিউয়িং 
অপশন. গুলিকে পরিবর্তিত করতে তোমায় 
সমর্থ করে, তোমার ডেস্কটাকে ঠিকমত 

সাজাতে এই অপশনগুলি সহায়তা করবে। 
এই অধ্যায়ের পরবর্তী অংশে ডিসপ্লে 

সেটিংকে পরিবর্তিত করতে তুমি শিখবে। 
একটি নূতন প্রিন্টারকে সংযুক্ত করতে অথবা 
বর্তমান প্রিন্টারকে সরানোর জন্য এই 
অপশনটি ব্যবহৃত হয়। 


কন্ট্রোল প্যানেল-এর ব্যবহার 


9 হার্ডওয়ার সংযোজন বা বিয়োজন 


আ্যড/রিমুভ হার্ডওয়ার অপশনটি ব্যবহার করে তোমরা ডিস্ক ড্রাইভ, প্রিন্টার, মাউস, মোডেম প্রভৃতি 
ডিভাইসগুলি কম্পিউটারের সহিত সংযোজন বা বিয়োজন করতে পার। এছাড়াও তোমরা যে কোন 
ধরনের হার্ডওয়ার জনিত সমস্যার সমাধান করতে পার। 


তোমাদের কম্পিউটারের সহিত সংযুক্ত প্রত্যেক হার্ডওয়ার ডিভাইস-এর জন্য ড্রাইভার প্রোগ্রাম দরকার 
যা বলে দেবে কিভাবে এ ডিভাইসগুলো ব্যবহার করতে হবে। | 
ডাইভার হল একটি সফটওয়ার প্রোগ্রাম যার সাহায্যে কম্পিউটার বিভিন্ন ডিভাইসের মধ্যে সংযোগ 
স্থাপন করে। এটি একটি ডিভাইস এবং ব্যবহৃত ত্যাপ্রিকেশনের মধ্যে অনুবাদকের মতো কাজ করে। 
উদাহরণস্বরূপ, একটি প্রিন্টার ড্রাইভার কম্পিউটারের তথ্যকে প্রিন্টারের বোধগম্য তথ্যে অনুবাদ 
করে। 
কম্পিউটারে কোন হার্ডওয়ার অনুসন্ধান করা, 
১... স্টার্ট থেকে সেটিংস্‌-এ পয়েন্ট কর এবং কন্ট্রোল প্যানেল-এ ক্লিক কর। 

কন্ট্রোল প্যানেল উইন্ডোটি দেখাবে। 
২. ত্যাড নিউ হার্ডওয়ার-এ দুবার ক্লিক কর। 

আযাড নিউ হার্ডওয়ার উইজার্ডটি নিচের ছবির মতো হাজির হবে। 


Add New Hardware Wizard 
This ৮1581 installs the 50004216101 a 1 | 13.0; 3.5 


deuce. 


Betore coninurg, close ary open programs. 


To begin nttaling the Soflyeate for ৭০০৪ revs device. chek 
Nest 


এটি উইন্ডোস্‌-কে স্বয়ংক্রিয়ভাবে কোন নতুন হার্ডওয়ার খুঁজে পেতে সাহায্য করে। এই উইজার্ডটি 
চালু করার আগে নিশ্চিত হয়ে নাও যে, তোমরা তোমাদের হার্ডওয়ারটি কম্পিউটারের সঙ্গে যুক্ত করেছ 


বা তার কম্পোনেন্টগুলি ইনস্টল করেছ কিনা। 


— HEF 0 — 


অস্টম শ্রেণী 


| প্রোগ্রাম আযাড/রিমুভ করা 


আড/রিমুভ প্রোগ্রাম অপশনটি তোমদেরকে কম্পিউটারে প্রোগ্রাম নিয়ন্ত্রণে সাহায্য করবে। এর 
সাহায্যে পর্যায় ক্রমিক ধাপ অনুসরণ করে তোমরা কম্পিউটারে কোন প্রোগ্রাম/সফটওয়ার ইনস্টল বা 
পূর্বস্থিত কোন প্রোগ্রাম/সফটওয়ারকে আন-ইনস্টল করতে পার। 


প্রোগ্রাম ইনস্টল করা, 

১... স্টাট থেকে সেটিংস্‌-এ পয়েন্ট কর এবং কন্টোল প্যানেল-এ ক্লিক কর। 
কন্ট্রোল প্যানেল উইন্ডোটি দেখাবে। 

২. . আাড/রিমুভ প্রোগ্রাম -এ দুবার ক্লিক কর। 
আযাড/রিমুভ প্রোগ্রাম ডায়লগ বক্সটি নিচের ছবির মতো হাজির হবে। 


Add/Remove Programs [সি 009৩5 71৮] 


17525178755 | nus 9৮1 513৮4, Oss | 


| 73 তা ও res MOU ছে; ও 1005 উঠ হে 0430) 
শি) Fue. cick 021৯1 


| 
| 

|] 

৷ 

কৰ 
1101 ] | 
৷ 

1 

| ই ৷ 

1 

] 

! 


15855 59115 Cats be 3482100305517 ence 
2/১.1107879055 80800307010 18581 85 
ponent ললি thom বহু ict ares 2831 


242 Fiemove 


৩. তোমরা তোমদারে কম্পিউটারে কোন প্রোগ্রাম ইনস্টল করার জন্য আ্যাড/রিমুভ প্রোগ্রাম 
প্রগাটিস ডায়লগ বক্স থেকে ইনস্টল/আন-ইনস্টল ট্যাব-এর ইনস্টল বাটনে ক্লিক কর। 

টীকা : তোমাদের কম্পিউটার থেকে কোন প্রোগ্রাম রিমুভ করতে হলে স্টাট থেকে সেটিংস এ পয়েন্ট 

করে কন্ট্রোল প্যানেল-এ ক্লিক করার পর এর মধ্যে আযাডৱিমুভ প্রোগ্রা-এ ডাবল ক্লিক করে আযাড/ 


রিমুভ প্রোগ্রাম প্রপাটিস ডায়লগ বক্সটি ওপেন কর। অ্যাড/রিমুভ প্রোগ্রাম প্রোপাটিস থেকে শুধুমাত্র 
উইন্ডোস্‌-এর জন্য নির্মিত সফটওয়ারকেই রিমুভ করা যায়। 


Ske ফিতা ভারা. 


কন্ট্রোল প্যানেল-এর ব্যবহার 


|| ₹ক ও ক্যালেন্ডার নিয়ন্ত্রণ 


উইন্ডোস অপারেটিং সিস্টেমের মধ্যেই একটি ঘড়ি থাকে। যেটিকে সহজেই ওপেন করা যায় এবং 
সময়ও পরিবর্তন করা যায়। নিচের ছবির মতো, টাস্ক বার-এর ডানদিকে সিস্টেম ট্রে-তে ক্লক বা ঘড়িটি 
দেখা যাবে। 


ডেটাটাইন-জোপাটি ক মম ত 
নিচের যে কোন একটি ব্যবহার করে তোমরা ডায়লগ বক্সটি পেতে পার। 
১... কন্ট্রোল প্যানেলের ডেট/টাইম অপশনের উপর দুবার ক্লিক করে। 
অথবা, 
২. টান বারের সিস্টেম ক্র টাইমে রাইট কিক কর এবং শটকাট মেনু থেকে আডজাপ্ট ডে 
টাইম সিলেক্ট কর। 
এখন তোমরা ঠিক ঠিক অপশনগুলো সিলেক্ট'করে সিস্টেমের ডেট এবং টাইম পরিবর্তন করতে পার। 
নিচের ছবিতে যেমন দেখান হয়েছে। 


Dae i Tum | 


Le 


ডেট/টাইম প্রপাটিস ডায়লগ বক্স-এর টাইম জোন থেকে সেই প্রয়োজনীয় অঞ্চলটি সিলেক্ট করে 


অষ্টম শ্রেণী 


তোমরা কোন বিশেষ অঞ্চলের সময়ও দেখতে পার (ইন্ডিয়া, লন্ডন, আমেরিকা ইত্যাদি)। নিচের 


ছবিটি দেখ। ৷ চিনা 


|| ডেঙ্কটপের থিম পরিবর্তন 


তোমরা তোমাদের কম্পিউটার স্কীনের ব্যাকগ্রাউন্ড ও মাউস পয়েন্টার দেখতে কেমন হবে তা পরিবর্তন 
করতে পার। কন্ট্রোল প্যানেলে ডেস্কটপ সেটিংস্‌ এবং থিম পরিবর্তন করার আলাদা অপশন পাওয়া 
যায়। উইন্ডোস্‌-এ তোমরা তোমাদের রুচিসম্মত একটি থিমের তালিকা পাবে। 


ডেস্কটপ থিম পরিবর্তন করা, 
১... স্টাট-এর সেটিংস্‌ থেকে কন্ট্রোল প্যানেল-এ ক্লিক কর। 
কন্ট্রোল প্যানেল উইন্ডোটি প্রদর্শিত হবে। 


২. কন্ট্রোল প্যানেল উইন্ডো থেকে ডেস্কটপ থিম-এ দুবার ক্লিক কর। ডেস্কটপ থিম ডায়লগ 
বক্সটি নিচের ছবির মতো উপস্থিত হবে। 


কন্ট্রোল প্যানেল-এর ব্যবহার 


৩. থিম ড্রপ-ডাউন লিস্ট থেকে প্রয়োজনীয় থিমটি সিলেক্ট কর। 
নিচের ছবির মতো ডেস্কটপ থিমের প্রিভিউ প্রদর্শিত হবে। প্রিভিউ দেখে তোমরা তোমাদের 
পছন্দমতো থিম বেছে নাও। 


৪. আযাপ্লাই-তে ক্লিক করার পর ওকে-তে ক্লিক কর। 
টীকা : তোমরা কোন ফটোগ্ৰাফ স্থ্যানারের সাহায্যে স্ক্যান করে বা কোন ডিজিটাল ইমেজ ডাউনলোড 
করে বা পেইন্টব্রাশ প্রোগ্রামে কোন ছবি এঁকেও ডেঙ্কটপের ব্যাকগ্রাউন্ডে রাখতে পার। 


|| ডিসপ্লে সেটিং পরিবর্তন করা 


কন্ট্রোল প্যানেলের মধ্যে থাকা ডিসপ্লে অপশন-এ ক্লিক করে অথবা ডেস্কটপকে রাইট ক্লিক করে এবং 
প্রোপারটিস মেনু অপশন কে ক্লিক করে 
পার। ওয়াল পেপার ব্যবহার করে ব্যাকগ্রাউণ্ডকে 
পরিবর্তন করার সুবিধা তোমায় ডিসপ্লে অপশন 
প্রদান করবে ওয়াল পেপার হচ্ছে একটা ছবি যেটা ৭“ 
একটি ডেস্কটপ সাজানোর জন্য ব্যবহৃত হয়। 
ব্যাকগ্রাউণ্ড পরিবর্তন করার জন্য নীচের প্রক্রিয়া 
তোমার সম্পাদন করা প্রয়োজন 

১. ডেস্কটপে রাইট ক্লিক করা। 

স্ক্রীনে একটা মেনু উপস্থিত হবে। 

২. প্রপাটিস্‌ মেনুঅপ্‌শনেক্লিক কর। 
নীচের ছবিতে দেখানো মত ডিসপ্লে প্রপাটিস্‌ নামে একটি ডায়ালগ বক্স উপস্থিতহবে। 


- ছু 


অন্তম শ্রেণী 


|| ফন্ট ইনস্টল করা 


Wind০ws 98 ইনস্টলের সময়েই স্বয়ংক্রিয়ভাবে ফন্টগুলিও ইনস্টল হয়ে যায়। কিছু কিছু আ্যাপ্রিকেশনও 

যখন কম্পিউটারে রান করে তখন স্বয়ংক্রিয়ভাবে ফন্ট ইনস্টল করে। ডিস্ক এবং নেটওয়ার্ক লোকেশন 

থেকেও ফন্ট ইনস্টল করা যায়। 

নতুন ফন্ট ইনস্টল করা, 

৯... স্টাট মেনু থেকে সেটিংস্‌-এ পয়েন্ট করে কন্ট্রোল প্যানেল-এ ক্লিক কর এবং পরে কন্ট্রোল 
প্যানেল উইন্ডোর ফন্টস্‌-এ দুবার ক্লিক কর। ফন্ট ডায়লগ বক্সটি উপস্থাপিত হবে। 

২. ফাইল মেনুতে ইনস্টল নিউ ফন্ট-এ ক্লিক কর। (নিচের ছবিটি দেখ)। 


Cz [=] 


4} 


৩. আও ফন্ট ডায়লগ বক্স থেকে ফন্ট ফাইলগুলো যেখানে আছে,সেটিকে সিলেক্ট কর এবং 
ইনস্টল করার জন্য ইনস্টল সিলেক্টেড ফন্টে ক্লিক কর। 


পাসওয়ার্ড তৈরী করা, 

১, স্টাট থেকে সেটিংস-এ যাও এবং কন্ট্রোল প্যানেল-এ ক্লিক কর। 
কন্ট্রোল প্যানেল উইন্ডোটি দেখাবে। 

২. কন্ট্রোল প্যানেল উইন্ডোর পাসওয়ার্ড আইকনে দুবার ক্লিক কর। 
পাসওয়ার্ড প্রোপাটিস ডায়লগ বক্সটি নিচের ছবির মতো দেখা যাবে। 


হয়ে 


কন্ট্রোল প্যানেল-এর ব্যবহার 


৪. 


1 Passwords Properties HE 


roe Fastwotde | Remote Aaminctraion | Tier 881 


Wndows password 


ap. Check tras button to change you Wincoms | 
] pasword 


Change Windows 78510 | 
Drier pa উরে 


ন্‌ Chl. thus button to change yout [১ গ্আবু 
ij ১১ tor other [এএম লা] cerca 


চেঞ্জ পাসওয়ার্ড ট্যাব থেকে চেঞ্জ উইন্ডোস্‌ পাসওয়ার্ড-এ ক্লিক কর এবং যথোপযুক্ত ঘরটিতে 
নতুন পাসওয়ার্ডটি টাইপ কর (নিচের ছবিটি দেখ)। 


Change Windows Password [>] 


Old password | 1} 


New password Cancel 
ৰি [০3১ 
Corum mew password 01 


ওকে-তে ক্লিক কর। 


|| প্রিন্টার সংযোগ করা 


রিমুভ 
তোমরা তোমাদের কম্পিউটারে কোন প্রিন্টার সংযুক্ত করা বা পূৰ্বস্থিত কোন প্রিন্টার রিমু 
করতে পার। কম্পিউটারের সহিত প্রিন্টারকে ব্যবহার উপযোগী (কনফিগার) করার জন্য প্রিন্টার 


ড্রাইভার ইনস্টল করা প্রয়োজন। 
একটি প্রিন্টারকে স্থানীয়ভাবে বা নেটওয়ার্কে ব্যবহার উপযোগী করা যেতে পারে। 
কম্পিউটারে নতুন প্রিন্টার সংযোজন, 


১ 


স্টার্ট থেকে সেটিংস-এ পয়েন্ট কর এবং কন্ট্রোল প্যানেল-এ ক্লিক কর। 
কন্ট্রোল প্যানেল উইন্ডোটি দেখাবে। 
কন্ট্রোল প্যানেলের প্রিন্টার আইকন-এ দুবার ক্লিক কর। 


সৰ = 


অষ্টম শ্রেণী 


প্রিন্টার উইন্ডোটি নিচের ছবির মতো প্রদর্শিত হবে। 


প্রিন্টার উইন্ডোর আড প্রিন্টার আইকনে দুবার ক্লিক কর এবং প্রাপ্ত আযড প্রিন্টার উইজার্ড 
এর নির্দেশগুলো অনুসরণ কর (নিচের ছবিটি দেখ)। 


Add 0857 Wizard 
ৰ সী Tha: mis: মক hep you ৩ ত313) vou parle: 95০৪৫ 
বে 3) 


To উহার) যাস ou sander. Chek Med. 


২1:৮1 
তোমাদের কম্পিউটারে প্রিন্টার সংযুক্ত করার জন্য আাড প্রিন্টার উইজার্ডের ধাপগুলি অনুসরণ 


কর। কম্পিউটারের সহিত যুক্ত প্রিন্টারের ধরণ অনুযায়ী তোমরা সেটিংস পরিবর্তন করতে 
পার। 


কন্ট্রোল প্যানেল-এর ব্যবহার 


|| শ্ৰেণী কক্ষের অনুশীলনী 


শূন্যস্থান পর্ণ কর : 


১. 


২ 


কন্ট্রোল প্যানেলের ______ অপশনটি ব্যবহার করে তোমরা সিস্টেমের ডেট এবং টাইম 
পরিবর্তন করতে পার। 

__ এর সাহায্যে তোমরা তোমাদের কম্পিউটারের ডেস্কটপ যেমন ওয়ালপেপার 
এবং মাউস পয়েন্টার পরিবর্তন করতে পার। 

কন্ট্রোল প্যানেলের _ 9 অপশনটির সাহায্যে তোমরা তোমাদের কম্পিউটারে 
নতুন হার্ডওয়ার সংযোগ করতে পার। 

___ হল একটি নিরাপত্তা মূলক ব্যবস্থা যা তোমাদের কম্পিউটারকে অননুমোদিত 
ব্যবহারকারীদের হাত থেকে রক্ষা করে। 

কন্ট্রোল প্যানেলের_______ অপশনটি কম্পিউটারে নতুন প্রোগ্রাম ইনস্টল করতে 
সাহায্য করে। 


অনুশীলনী 


রু রিভেটস ইমেজ দিয়ে তোমার ডেস্কটপের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন কর। সেন্টার, টাইল এবং সার্চ 
অপশন ব্যবহার করে ডেস্কটপের পরিবর্তনগুলি দেখ। 


৷ সংক্ষিপ্তসার 


নতুন হাৰ্ডওয়ার কম্পোনেন্ট ও সফটওয়ার ইনস্টল করার জন্য কন্ট্রোল প্যানেল ব্যবহৃত হয়। 
ক্লক ও ক্যালেন্ডার উইন্ডোস্‌ অপারেটিং সিস্টেমের একটি আ্যাপ্রিকেশন যা সিস্টেমের ডেট 
এবং টাইমকে নিয়ন্ত্রণ করে। 

ডেস্কটপ থিমের সাহায্যে তোমরা তোমাদের কম্পিউটারের ডেস্কটপ যেমন ওয়ালপেপার ও 
মাউস পয়েন্টার পরিবর্তন করতে সাহায্য করে। 

আযাড/রিমুভ প্রোগ্রামের সাহায্যে তোমরা কম্পিউটারে যেমন নতুন প্রোগ্রাম ইনস্টল করতে পার 
তেমনি পর্বস্থিত কোন প্রোগ্রামকে আন-ইনস্টল করতে পার। 

একটি প্রিন্টার ড্রাইভার লোকাল কম্পিউটার বা নেটওয়ার্কে ব্যবহৃত প্রিন্টারকে ব্যবহার 
উপযোগী করতে পারে। 

কম্পিউটারে নতুন ফন্ট ইনস্টল করার জন্য কন্ট্রোল প্যানেলের ফন্ট অপশনটি ব্যবহৃত হয়। 
পাসওয়ার্ড হল একটি নিরাপত্তামূলক ব্যবস্থা যা অন্যান্য ব্যবহারকারীদের থেকে তোমার 
কম্পিউটার-এর ব্যবহারকে রক্ষা করে। 


০ রিবা 


ওয়ার্ড প্রসেসিং 


n ওয়ার্ড প্রসেসিং-এর ইতিহাস 

a পেজ লে-আউট এবং মার্জিন করা 

টেবিল বা সারণী ক্রিয়েট করা 

নর টেবিল বা সারণীতে ডাটা এন্টার দেওয়া 

লু টেবিল-এ রো এবং কলামগুলি যুক্ত এবং বিযুক্ত করা 

ৰু টেবিল-এ রো এবং কলামগুলির উচ্চতা এবং প্রস্থ পরিবর্তন করা 
= ড্ৰয়িং টুলগুলি ব্যবহার করে বিভিন্ন আকৃতি এবং ছবি অঙ্কন করা 


} ওয়াৰ্ড প্রসেসিং-এর ইতিহাস 


ওয়ার্ড প্রসেসর তৈরী হয়েছিল বিশেষ করে সেই সব লেখকদের প্রয়োজনের কথা মাথায় রেখে যারা 
কম্পিউটার টেকনোলজির সঙ্গে জড়িত। ওয়ার্ড প্রসেসিং-এর ইতিহাস হল লেখা ও সম্পাদনার বাস্তব 
চাহিদার সাপেক্ষে ক্ৰমোন্নতি যাতে ব্যক্তিগত এবং কর্পোরেট ব্যবহারকারীদের কাছে তা সহজলভ্য 
হতে পারে। 


“ওয়ার্ড প্রসেসিং'-এই শব্দটা প্রথম আইবি.এম. ম্যাগনেটিক/সিলেক্টিক টাইপরাইটার-এর বিপণনের 


জন্য ব্যবহার করে। আই বিএম. এটাকে এভাবেই ব্যাখ্যা করে ‘অফিসের কার্যাবলী বৈদ্যুতিন ব্যবহার 
যেমন-কম্পোজিং, রিভাইজিং, প্রিন্টিং এবং লিখিত ডকুমেন্টের ফিল-আপ।' 


অষ্টম শ্রেণী 


i পেজ লে-আউট 


মাইক্রোসফট ওয়ার্ড-এ ওয়ার্ড প্রসেসিং-এর অত্যাধুনিক বৈশিষ্ট্যগুলি পাবে যার সাহায্যে তোমরা 
ডকুমেন্ট নিয়ে কাজ করার সময় প্রয়োজন মাফিক পরিবর্তন করতে পারবে। এমনকি তোমরা কিভাবে 
ডকুমেন্টটি দেখবে তাও পরিবর্তন করতে পার। নর্মাল, ওয়েব লে-আউট, প্রিন্ট লে-আউট এবং 
আউটলাইন--এই চারটির যে কোন একটি ভিউ-তে তোমার ডকুমেন্টকে দেখতে পার। 


নর্মাল ভিউ 
টেক্সট টাইপ করা, এডিট করা এবং টেক্সট-এর ফর্মাটিং-এর জন্য নর্মাল ভিউ ব্যবহৃত হয়। নর্মাল 
ভিউতে তোমরা খুবই তাড়াতাড়ি টাইপ এবং এডিট করতে পার। নর্মাল ভিউতে পেজ বাউন্ডারি, 


হেডার এবং ব্যাকগ্রাউন্ড দেখতে পাবে না। নর্মাল ভিউতে পরিবর্তন করার জন্য ভিউ মেনুতে ক্লিক 
কর এবং পরে নর্মাল অপশনটি সিলেক্ট কর। 


ওয়েব লে-আউট ভিউ 


ওয়েব লে-আউটটি ব্যবহৃত হয় যখন তোমরা কোন ওয়েব-পেজ তৈরী করছ বা কোন ডকুমেন্ট দেখার 
জন্য। ওয়েব লে-আউট ভিউতে ব্যাকগ্রাউন্ড, উইন্ডোর আকারেই বিন্যস্ত টেক্সট এবং গ্রাফিক্সগুলি 
দেখতে পাবে ঠিক যেভাবে ওয়েব ব্রাউজার-এ তোমরা তা দেখরে। ওয়েব লে-আউট ভিউতে পরিবর্তন 
করার জন্য তোমরা ভিউ মেনুর ওয়েব লে-আউট অপশন সিলেক্ট কর। 


প্রিন্ট লে-আউট ভিউ 


প্ৰিন্ট লে-আউট ভিউটি ব্যবহৃত হয় টেক্সট, গ্রাফিক্স এবং অন্যান্য বিষয়গুলি কিভাবে পাতায় মুদ্রিত 
হবে তা দেখার জন্য। এই ভিউটি হেডার ও ফুটার এডিট করা, মার্জিন নিয়ন্ত্রণ করা, বিভিন্ন কলামে 
বিভক্ত করা এবং ছবি আঁকার কাজ করতে সাহায্য করে। প্রিন্ট লে-আউট ভিউতে পরিবর্তন করার 
জন্য তোমরা ভিউ মেনুতে ক্লিক করার পর প্রিন্ট লে-আউট অপশনটি সিলেক্ট কর। 


আউটলাইন ভিউ 


আউটলাইন ভিউতে কোন ডকুমেন্টের গঠন দেখা এবং টেক্সটকে মুভ, কপি এবং সাজানোর কাজ 
করা যায়। এই ভিউতে কোন ডকুমেন্টের মেইন হেডিং ছাড়া বাকিগুলো সব বন্ধ করতে পার অথবা 
তোমরা বিস্তারিতভাবে সমস্ত হেডিংগুলি এমনকি বডিটেক্সটও দেখতে পাবে। আউটলাইন ভিউতে 


পেজ বাউন্ডারি, হেডার ও ফুটার, গ্রাফিক্স এবং ব্যাকগ্রাউন্ড দেখতে পাবে না। ভিউ মেনু থেকে 
আউটলাইন অপশনে ক্লিক কর। 


এই ভিউতে টুলবারে - বাটনটিতে ক্লিক করে সমস্ত সাব হেডিং এবং বডি টেক্স একবারেই দেখতে 
পাবে। এবং . বাটনে ক্লিক করে তা বন্ধ করতে পার। 


ওয়ার্ড প্রসেসিং 


টীকা : ডকুমেন্ট স্কীনের বাঁদিকে [3] 4|=| = -এই আইকনগুলি উপরোল্লিখিত ভিউগুলি পরিবর্তন 
করতে সাহায্য করে। 


|| মার্জিন নির্ধারণ করা 


পেজ মার্জিন 


পেজ-এর চারদিকে যে শূন্যস্থান থাকে তাকেই পেজ মার্জিন বলে। মার্জিনের ভিতরকার অংশটাই 
প্রিন্টেবল এরিয়া। এই জায়গার মধ্যেই টেক্সট এবং গ্রাফিক্সকে রাখা যায়। হেডার, ফুটার এবং পেজ 
নাম্বার পেজ মার্জিনে রাখা যেতে পারে। 


মার্জিন সেট করা 


মার্জিন, লে-আউট এবং পেপার সাইজ প্রভৃতি সূচকগুলি 
(প্যারামিটার) পেজ সেটআপ ডায়লগ বক্স থেকে 
নিপুণভাবে পরিচালনা করা যায়। 


মার্জিন পরিবর্তন করা : 


১. ফাইল মেনুতে ক্লিক কর। 

২. পেজ সেটআপ অপশনে ক্লিক কর। 
পেজ সেটআপ ডায়লগ বক্সটি নিচের ছবির 
মতো হাজির হবে। 

৩. মার্জিন ট্যাবে ক্লিক কর। 
তোমরা উপর, নিচ, বাম এবং ডান দিকের মার্জিনগুলি যথাক্রমে টপ, বটম, লেফট এবং 
রাইট স্পিনার বক্সগুলি থেকে পরিবর্তন করতে পার। 

৪. ওকে-তে ক্লিক কর। 


ং বই 
এবং টপ মার্জিনের সঙ্গে আরও কিছু বেশী জায়গা সংযুক্ত করবে। গাটার মার্জিন শুধুমাত্র 
বাধাইয়ের কাজে ব্যবহৃত হয়। এটা তোমদের নিশ্চিত করবে যে বাইন্ডিং-এর ফলে টেক্সটের কোন 
অংশ ঢাকা পড়বে না। 


১. পেজ সেটআপ ডায়লগ বক্সটি স্কিনে আন। 


টা 2. 


অষ্টম শ্রেণী 


২. গাটার স্পিনার বক্সে গাটার মার্জিনের পরিমাণ নির্ধারণ কর। 
৩. গাটার পজিশন লিস্ট বক্স থেকে গাটার পজিশন লেফট অথবা টপ সিলেক্ট করে ওকে-তে 
ক্লিক কর। 
প্রিভিউ সেকশনে ডান এবং বাম দিকের পাতার মার্জিন কিরকম হবে তা দেখা সম্ভব! 
এটা করতে হলে : 
১. পেজ সেটআপ ডায়লগ বক্সটি ফ্কিনে আন। 
২. মিরর মার্জিন অপশনটি সিলেক্ট কর। 
প্রিভিউ সেকশনে দুটি পাতা ডিসপ্লে করবে একটি বাদিকে এবং অন্যটি ডানদিকে । 
৩. ওকে-তে ক্লিক কর। 


বুলেট এবংনাস্বারিং ব্যবহার করা 
ওয়ার্ডে বুলেট এবং নাম্বারিং ব্যবহার করে তুমি বিন্দু দিয়ে ইনফরমেশনকে উপস্থাপিত করতে 


পার। ee 
নীচের প্রক্রিয়াগুলি সম্পাদন করে তুমি বুলেট অথবা নাম্বারিং |]. নী a | 
গুলিকে যুক্ত করতে পার। | | Se) ? 

১. বর্তমানে থাকা তালিকাকে সিলেক্ট কর অথবা একটি নূতন __- 


তালিকাকে টাইপ কর এবং, একে সিলেক্ট কর। ; এ 


২. ফরম্যাট মেনুতে ক্লিক কর। : 
৩. বুলেট এবং াস্বারিং মেনু অপশনে ক্লিক কর। বুলেট এবং নাস্থারিং বক্স প্রদর্শিত হবে | 


|| একটি ওয়ার্ড ডকুমেন্টের নকল বা ডুপ্লিকেট কপি করা 


সর্বদা একটা ভাল অভ্যাস যে একটি ডকুমেণ্টের একটির বেশী কপি রাখা । যাতে করে যদি 
একটা ডকুমেন্ট খারাপ হয়ে যায় অথবা বাতিল বা ডিলিট হয়ে যায় তবে ডুপ্লিকেট কপিকে 
তুমি ব্যবহার করতে পার, তুমি একটি ডকুমেণ্টের ডুপ্লিকেট কপি করতে পার একটি আলাদা 
ফোল্ডারে একই নামে একটি ডকুমেন্টকে সেভ করে অথবা একই ফোল্ডারে অন্য নামে 
ডকুমেণ্টকে সেভূ করে। 

উদাহরণ স্বরূপ-_যদি “90905 11০1" নামে একটি ওয়ার্ড ডকুমেন্ট প্রজেক্ট নামে একটি 
ফোল্ডারে তোমার থাকে তবে তুমি এই একই ওয়ার্ড ডকুমেণ্টকে ফোল্ডারে Science Proj1' 
নাম দিয়ে এর একটা ডুপ্লিকেট কপি ক্রিয়েট করতে পার। 


গিরি ১) “ভজ 


ওয়ার্ড প্রসেসিং 


নীচের প্রক্রিয়া গুলি সম্পাদন করে তুমি একটি ডকুমেন্টের ডুপ্লিকেট কপি ক্ৰিয়েট করতে পার। 
১. ফাইল মেনুতে ক্লিক কর 


২. সেভ আযাস মেনু অপশনে ক্লিক কর। নীচে দেখানো মত সেভ আ্যাস ডায়াল বক্সটি প্রদর্শিত 
হবে। 


£47০০ শিলতে DR Ere 
| 
| 


৩. ফাইল নেম টেক্সটবক্স-এ ডকুমেণ্টটির মূল আসল নামটিই প্রদর্শিত হবে ৷ যদি তুমি একই ফোল্ডারে 
ফাইলকে সেভ করতে চাও তবে ডকুমেন্টের জন্য একটি আলাদা নাম টাইপ কর অথবা যদি তুমি 
ফাইলটিকে অন্য ফোল্ডারে সেভ করতে-চাও তবে সেভ ইন-দ্রপডাউন থেকে একটি পৃথক 
ফোল্ডার পছন্দ কর। 

৪. সেভ বোতামে ক্লিক কর। 

ওয়ার্ড ডকুমেন্টটির একটি ডুপ্লিকেট কপি ক্রিয়েট হবে। 


|| টেবিল বা সারণী ক্রিয়েট করা ৃ 
অনেক সময়ই তুমি একটি অবস্থায় পড় যেখানে ইনফরমেশনগুলি সারণী বা টেবিলের আকারে 


প্রকাশ করতে হয়। একটি অবস্থা বিবেচনা কর যেখানে একটি ছাত্র বিভিন্ন বিষয়ে কত মার্কস 
পেয়েছে তা তোমাকে প্রদর্শিত করতে হবে। নীচের ছবিতে দেখানো মত তুমি একটি সারণীবদ্ধ 


বা ট্যাবুলার ফরম্যাট এই ইনফরমেশনকে উপস্থাপিত করার জন্য ব্যবহার করতে পার। 


এম এস ওয়ার্ডে তুমি টেবিল ব্যবহার করে ইনফরমেশনগুলিকে ট্যাবুলার ফরম্যাট বা টেবিলের 
আকারে প্রকাশ করতে পার। একটি টেবিল হচ্ছে রো এবং কলাম দ্বারা তৈরী খাঁচা বা গ্রিড। 


=== EAD 


অষ্টম শ্রেণী 


রো এর কলাম পরস্পর ছেদ করে তৈরী করে একটি আয়তাকার অথবা চৌকো বাক্স যাকে 
বলা হয় সেল। 


নীচের প্রক্রিয়াগুলি সম্পাদন করে তোমায় ডকুমেণ্টের মধ্যে তুমি একটি টেবিল তৈরী করতে 
পার। 


১. ডকুমেণ্টের সেই স্থানকে ক্লিক কর যেখানে তুমি একটি টেবিলকে প্রবিষ্ট করাতে চাও। 

২. টেবিল মেনুতে ক্লিক কর। 

৩.  ইনসার্ট মেনু অপ্শনকে সিলেক্টকর। 

৪. টেবিল মেনু অপশনে ক্লিক কর। নীচের ছবিতে 
দেখানো মত ইনর্সাট টেবিল বক্স প্রদর্শিত হবে। | 


৫... টেবিল বক্স_ নাম্বার অফ্‌ এ কলামের সংখ্যা 
যেটা টেবিলে তোমার প্রয়োজন সেটা-টাইপ |. 
কর। কলাম টেক্সট বক্সে। 


৬. টেক্সট বক্স নাম্বার অফ্‌ রো-তে রো-এর সংখ্যা 
টাইপ কর যা তোমার টেবিলের জন্য 
প্রয়োজন। 


৭. ওকে তে ক্লিক কর। 


নির্দিষ্ট সংখ্যা রো এর কলাম সহ ডকুমেন্টের উপর | 
একটি টেবিল তৈরি হবে। 


একটি টেবিল করার পর টেবিলের মধ্যে টেক্সট এনটার করতে পার সেল এ ক্লিক করে এবং টাইপ 
করে যেখানে তুমি টেক্সট এণ্টার করতে চাও। আ্যারো কি অথবা ট্যাব কি ব্যবহার করে তুমি এক 
সেল থেকে অন্য সেলে যেতে পার। 


|| রো এবং কলামগুলি ইনসার্ট করা 


যখন তুমি একটি টেবিলে এন্টার করেছ তখন তুমি অবশ্যই টেবিল থেকে রো এর কলামগুলি 


বিযুক্ত বা ডিলিট করতে অথবা যুক্ত করতে চাইতেই পার। নীচের প্রক্রিয়াগুলি করে তুমি রো 
গুলিকে টেবিলে যুক্ত করতে পার। 


কু রো-টিকে সিলেক্ট করার আলোচনা করে একটি নৃতন রো-কে প্রবিষ্ট করতে চাও। 
২... টেবিল মেনু-তে ক্লিক কর। 
৩. মেনু অপশনে ইনর্সাটকে সিলেক্ট কর। 


১7 শী সলিল 


Columns: 


ibe of rows: 


ওয়ার্ড প্রসেসিং 


৪. সিলেক্ট করা রো-এর উপরে একটি রো-কে প্রবিষ্ট করার জন্য রো ত্যাণ্ড মেনু অপশনকে 
ক্লিক কর অথবা একটি রো-এর নীচে একটি রো-কে প্রবিষ্ট করার জন্য রো-এর নিচেক্লিক কর। 


তোমার সিলেক্ট করার উপর নির্ভর করে সিলেক্ট করা রো-এর উপরে বা নীচে একটি নূতন রো 
প্রবিষ্ট হবে। 

নীচের প্রক্রিয়াগুলি সম্পাদন করে টেবিলে তুমি কলামগুলি যুক্ত করতে পার। 

১, কলাম সিলেক্ট করার আগে বা পরে একটি নূতন কলামকে তুমি প্রবিষ্ট করতে চাও। 
২... টেবিল মেনুতে ক্লিক কর। 

৩.  ইনসার্ট মেনু অপশনকে সিলেক্ট কর। 


৪. সিলেক্ট করা কলাম-এর আগে একটি কলামকে প্রবিষ্ট করার জন্য কলাম টু দি লেফ্ট মেনু 
অপশনে ক্লিক কর অথবা সিলেক্ট করা কলামের পরে একটি কলামকে প্রবিষ্ট করার জন্য 
কলাম টু দি রাইট মেনু অপশনে ক্লিক কর। 


তোমার সিলেক্ট করার উপর নির্ভর করে সিলেক্ট করা কলামের আগে বা পরে একটি নৃতন কলাম 

প্রবিষ্ট হবে। 

রো এবং কলামগুলি মুছে ফেলা বা ডিলিট করা 

রো এবং কলামগুলি প্রবিষ্ট করার মতই তুমি নিশ্চয়ই এমন অবস্থার সম্মুখীন হতে পার সেখানে 

অ-প্রয়োজনে রো এর কলামগুলিকে তুমি বাদ দিতে বা ডিলিট করতে চাও নীচের প্রক্রিয়াগুলিকে 

সম্পাদন করে তুমি একটি টেবিল থেকে রো এবং কলামগুলিকে বাদ বা ডিলিট করতে পার। 

৯. যে কলামগুলিকে বাদ বা ডিলিট করতে চাও সেই কলাম রো-গুলির উপর ক্লিক করে বা 
ড্যাগ করে কলাম বা রো-গুলিকে সিলেক্ট কর। 

২. টেবিল মেনুতে ক্লিক কর। 

৩. মেনু অপশন ডিলিট সিলেক্ট কর। 

৪, রো-গুলিকে বাদ বা ডিলিট করার জন্য রো মেনু অপশনে ক্লিক কর অথবা কলামগুলিকে 
বাদ বা ডিলেট করার জন্য কলাম অপশনে ক্লিক কর। 

রো এবং কলামগুলির উচ্চতা এবং প্রস্থ পরিবর্তন করা 

যখন তুমি একটি টেবিলে ডাটা এনটার করবে তখন জায়গা বা কনটেন্টমধ্যে বসার জন্য টেবিলের 


কলামগুলির উচ্চতা এবং প্ৰস্থ স্বয়ং ক্রিয় ভাবে সুবিন্যস্ত হয়ে যাবে। যাই হোক তুমি কলামগুলির 
উচ্চতা ও প্রস্থ হাতে করে বা ম্যানুয়্যালি বিন্যস্ত করতেও পারো টেবিলের মধ্যে কলাম গুলির প্র 
পরিবর্তন করার জন্য। 


ডি... তেতেতোত 


অস্টম শ্রেণী 


টে যে কলামাটর প্রস্থ পরিবর্তন করতে হবে তার বারের উপর কর্সারকে স্তাপন কর, 
কর্সারটি। দ্বি-মস্তক বা ডাবল হেডেড্‌ আযারো-তে পরিবর্তিত হবে | । 


জন্য এর বর্ডারকে ডান অথবা বাম দিকে সরাও বা ড্রাগ কর। 


টেবিলে রো-এর উচ্চতা পরিবর্তনের জন্য 
১. যে রো-এর উচ্চতা পরিবতন করতে হবে তার বর্ডারের উপর কার্সারকে স্থাপন কর, 
কার্সারটি ডাবল-হেডেড আযারোতে পরিবর্তিত হয়ে যাবে == ৷ 


২, কার্সারের ডাবল হেডেড আ্যারোতে পরিবর্তিত হবার পর রো-এর উচ্চতাকে পরিবর্তিত 
করার জন্য এর বর্ডারকে উপরের দিকে অথবা নীচের দিকে ড্যাগ কর। 


|| ডয়িং এর টুলগুলি ব্যবহার করা 


ওয়ার্ড বিভিন্ন ড্রয়িং টুল প্রদান করে যেগুলি ব্যবহার করে বিভিন্ন আকারের ছবি ও আকৃতি বা সেপ 


আঁকা যায়। যেমন, লাইন, বৃত্ত, বা স্কোয়ার। ওয়ার্ড প্রদত্ত ড্রয়িং টুলগুলি ড্রয়িং টুলবারে পাওয়া 
যাবে। ড্রয়িং টুলবার দেখার জন্য। 


১. ভিউকে ক্লিক কর। 

২. টুলবারকে সিলেক্ট কর। 

৩. ড্ৰয়িং ক্রিক কর। 

ড্রয়িং টুলবারটি নীচের ছবিতে দেখানো মত প্রদর্শিত হবে। 


Dane 15 19011000170 + *[1 [৪ 4112৮ 2৬,০4৯ ৮ লু FE (6. 


ওয়ার্ড প্রসেসিং 


ড্রয়িং টুলবারে থাকা বিভিন্ন বোতামগুলির সংক্ষিপ্ত বিবরণ - 


বোতাম বিবরণ 
[কি ডকুমেণ্টের উপর বিভিন্ন ড্বয়িং-য়ের বস্তুণ্ডলিকে সিলেক্ট করতে 
তোমায় সমর্থ করবে। 
1 কার্সার একটি অর্ধ বৃত্ত সহ আ্যারো-তে পরিবর্তিত হয়ে যাবে। 


বিভিন্ন আকারের ড্র বা ডাউন তালিকাকে প্রদান করতে যেগুলি 
বিভিন্ন হেডিং বা শিরোনামের নির্দিষ্ট করা থাকে যেমন, কল আউট 
স্টার এবং ব্যানার ফ্লোচার্ট, ব্লক আযারো, বেসিক সেপস্‌ এবং লাইন। 


টু লাইন বা সরলরেখা টানতে তোমার সমর্থ করে 

নী তীরচিহ্ন বা আ্যারো টানতে তোমার সমর্থ করে 

[2] একটি আয়তক্ষেত্ৰ বা চৌকোনা ক্ষেত্র আঁকতে তোমার সমর্থ করে। | 
রর লা 


AutoShapes + 


একটি ডকুমেন্টে টেক্সট বক্সকে প্রবিষ্ট করতে তোমায় সমর্থ করবে। 
ওয়ার্ড আর্টকে প্রবিষ্ট বা ইনসার্ট করতে তোমায় সমর্থ করবে। 


ক্লিপ আর্ট ব্যবহার করে একটি ছবিকে প্রবিষ্ট করাতে তোমার সমর্থ 
করবে। 
& ডয়িং বস্তুর রং এর জন্য তোমায় সমর্থ করবে। ডকুমেন্টের মধ্যে 
রী লাইনগুলির জন্য রং সিলেক্ট কারতে তোমার সমর্থ করবে। | 
রি টেক্সটের জন্য রং সিলেক্ট করতে তোমায় সমর্থ করবে। |} 
ন জের লািনগুলিন রেখ বা থিক্‌নেস্‌ সিলেক্ট করতে তোমা 
সমর্থ করবে। | 
করবে। 
বিভিন্ন ধরনের আ্যারো গুলিকে প্রয়োগ করার তোমায় সমর্থ করবে। 


ড্রয়িং বস্তুর জন্য শ্যাডো প্রয়োগ করার জন্য তোমার সমর্থ করবে। 
3 ড্রয়িং বস্তুর জন্য ত্ৰিমাত্ৰিক ফল দিতে তোমার সমর্থ করবে। ৰি 


প 


জজ 


অষ্টম শ্রেণী 


নীচের প্রত্রিয়াগুলি সম্পাদন করে ডকুমেণ্টের মধ্যে তুমি বিভিন্ন আকার বা আকার গুলিকে অঙ্কন 
করতে পার। 


১. যে আকার তুমি ডকুমেন্টে আকতে চাও, ড্রয়িং টুলবারকে ক্লিক করো । উদাহরণ স্বরূপ 
যদি তুমি একটি আয়তক্ষেত্ৰ আঁকতে চাও তবে ড্রয়িং টুলবারে রেকট্যাঙ্কলে বোতাম ক্লিক 
কর। 


২. ডকুমেন্টের যে ক্ষেত্রে তুমি আকারটিকে প্রবিষ্ট করাতে চাও সেইখানে তুমি ক্লিক কর। 


নির্দিষ্ট করা ক্ষেত্রে আকারটি প্রদর্শিত হবে। একটি আকারকে প্রবিষ্ট করার পর তুমি নীচের 
প্রক্রিয়াগুলি সম্পাদন করে আকারটিকে ঘোরাতে বা রোটেট্‌ করতে পার। 


১. আকার বা সেপ সিলেক্ট করতে এর উপর ক্লিক কর। 
২. ড্রয়িং টুলবারে ফ্রি রোটেট বোতামে ৫) ক্লিক কর। 
৩.  আকারটিকে ঘোরানোর জন্য একে ক্লিক কর বা বৃত্তাকার দারগুলিকে ঘোরাও। 


} শ্ৰেণী কক্ষের অনুশীলনী 
শূন্যস্থান পূর্ণ কর 


২. 


সেকশন থেকে বাম এবং ডান পাতার মার্জিন দেখা 


সম্ভব। 
৩, ভিউটি হেডার ও ফুটার এডিট করা, মার্জিন নিয়ন্ত্রণ 
করা, বিভিন্ন কলামে বিভক্ত করা এবং ছবি আঁকার কাজ করতে সাহায্য করে। 

এরিয়ার মধ্যবর্তী অংশকে প্রিন্টেবল এরিয়া বলে। 


মার্জিনটি নিশ্চিত করে যে বাইন্ডিং.এ টেক্সট-এর কোন 


অংশ ঢাকা পড়বে না। 
- ১. টেবিল হচ্ছে ---- এবং = দ্বারা তৈরি একটি খাঁচা বা গ্রিড। 


২. = টুলবারটি একটি অপশনের তালিকা প্রদান করে। সেটা ব্যবহার করে একটি ডকুমেন্টের 
মধ্যে তুমি বিভিন্ন আকারগুলিকে আঁকতে পার। 


সত্য বা মিথ্যা বল 


৩. রো এবং কলামগুলির পরস্পরের ছেদন বা ইন্টারসেকশন দ্বারা তৈরী আয়তাকার বা 
চৌকো ক্ষেত্রকে বলা হয় টেবিল। 


6: হাটা 71. 


ওয়ার্ড প্রসেসিং 


৪. ওয়াৰ্ড ডকুমেণ্টকে উপরের দিকে নীচে বা আপসাইড ডাউন ঘোরা নোর জন্য ড্রয়িং টুলে 
রোটেট বোতামটি ব্যবহৃত হয়। 


একটি ডকুমেন্ট তুমি কিভাবে একটি টেবিলে প্রবিষ্ট করবে? 
১. নীচে প্রদর্শিত নিম্নলিখিত ইনফরমেশনগুলিকে একটি ট্যাবুলার ফরম্যাট-এ উপস্থাপিত কর-__ 


Students name Total marks 
Pramit Guha 300 
Subhas Chandra 265 
Roopa Roy 357 


২. ছাত্রদের নাম কলামের পর রোল নাম্বার নামে কলামকে প্রবিষ্ট কর। রোল নাম্বার কলামে 
[চের রোল নাম্বারগুলিকে এনটার দাও__ 1004, 1005, 1006 
৩.  রো-টিকে বাদ দাও বা ডিলিট কর যার মধ্যে রূপা রায় নামে ছাত্রীটির বিবরণ আছে। 


৪. নীচে প্রদর্শিত মত একটি ডায়াগ্রাম ক্রিয়েট কর। 


E সংক্ষিপ্তসার 


= ওয়ার্ড প্রসেসর তৈরী হয়েছিল লেখকদের কারিগরী সহায়তার জন্য যাতে তারা সহজেই 
কোন ডকুমেন্টকে টাইপ করতে পারে। 

= ওয়ার্ড-এ কোন ডকুমেন্টকে এডিট করার চারটি পৃথক পৃথক ভিউ আছে। 

= পেজ মার্জিনের ভিতরে হেডার, ফুটার, পেজ নাম্বার রাখা যেতে পারে। 

* বাইরের কোন ফাইল থেকে টেক্সট ও পিকচার ওয়ার্ড ডকুমেন্টে ইনসাট করা যায়। 

* একটি ওয়ার্ড ডকুমেন্টকে ওয়েব পেজ হিসাবে সেভ করা যায়। 

* ওয়ার্ডে টেবিল ব্যবহার করে ট্যাবুলার ফরম্যাটে ইনফরমেশনগুলিকে উপস্থাপিত করা যাবে। 

= টেবিল হচ্ছে রো এবং কলামগুলি দ্বারা তৈরি একটি খাঁচা বা গ্রিড। 

= রো এবং কলামগুলি পরস্পরের ছেদন বা ইনটারসেকশন দ্বারা তৈরী আয়তকার বা চোকো 
ক্ষেত্রগুলিকে বলে সেল্‌। 

* ড্রয়িং টুলবারকে ব্যবহার করে একটি ডকুমেন্টে বিভিন্ন আকারগুলিকে প্রবিষ্ট করাতে পার। 


221) 


EH 


= একটি ওয়ার্ড ডকুমেন্টকে ছাপানো। 

= একটি ডকুমেন্টের মধ্যে মেল মার্জ বৈশিষ্ট্যকে ব্যবহার করা। 
=  হেডার এর ফুটার গুলিকে প্রবিষ্ট বা ইনসার্ট করা। 

= একটি ওয়ার্ড ডকুমেন্টের কপি বা নকল করা। 

* অন্যান্য সফটওয়ার থেকে টেক্সট ও ইমেজ ইমপোর্ট করা 

.* ডকুমেন্টকে ওয়েব পেজ হিসাবে সেভ করা 


I একটি ডকুমেণ্টকে ছাপানো 


ওয়ার্ডে প্রিন্ট মেনু অপশন ব্যবহার করে তুমি একটি ডকুমেন্টকে ছাপাতে পার। 
নীচের প্রক্রিয়াগুলিকে সম্পাদন কর একটি ডকুমেন্ট প্রিন্ট আউট নেবার জন্য। 
১. ফাইল মেনুতে ক্লিক কর। 


রাজ... . 21 
২. প্রিন্ট মেনু অপশনে ক্লিক কর। নীচের ছবিতে ডলা 3] পক 
দেখানো মত প্রিন্ট ডায়ালগ বক্সটি প্রদর্শিত হয়। = হৈ, উপ ৰ) 

৩, প্ৰিন্টরের নামটি সিলেক্ট কর যার মধ্যে উপরে গা ;, শপ পত্র 


নেম টেক্সট বক্স__ডকুমেণ্টকে তুমি ছাপাতে এশ: 


চাও। met het: faa এ পল গা [০৮৮ ৷ 
৪. পেজ রেঞ্জ অংশে একটি বা অনেক অপশন." দ্্্দ ২ শা চিএ: 
সিলেক্টুকর। 


পেজ রেঞ্জ অধ্যায়ের মধ্যে অপশনগুলির ট্যাবুলার বর্ণনা নীচে দেওয়া হল। 


92 


অস্টম শ্রেণী 


১০. 


অপশন ফাংশন বা কাৰ্য্য প্রক্রিয়া 

৮১৯৮-০০-২৮ 

প্রিন্ট টু ফাইল ডকুমেন্টকে ডিস্কের উপর একটি ফাইলে ছাপায়। 

অল ডকুমেন্টের সমস্ত পেজগুলিকে ছাপায়। 

কারেন্ট পেজ্‌ ডকুমেন্টের বর্তমান বা কারেন্ট পেজকে মাত্র 
[ছাপায়। 

| পেজেস্‌ নিৰ্দ্দিষ্ট পেজ বা সীমাকে ছাপায়। 

নাম্বার অফ্‌ কপিস্‌ ডকুমেণ্টের কপিকে যেমনভাবে সুনিৰ্দিষ্ট করা 
হয়েছে তেমনই সংখ্যক কপি ছাপায়। 

আজমল A TU aS টি 

কলেট পরবর্তী কপির প্রথম পেজ ছাপার পূর্বে ডকুমেন্টের 

৮ [সম্পূর্ণ একটি কপিকে ছাপায়। 


প্রিন্ট হোয়াট ড্রপডাউন তালিকা থেকে একটি 
অপশন সিলেক্ট কর। ত: 
Paper | Graphics | Device Options | PostScript | 
প্রিন্ট ড্রপ-ডাউন তালিকা থেকে একটি অপশন (০ ০০০, ।। ন) | | 
কর। =H এ AT ] AAT ৰ 
প্রপাৰ্টিস বোতামে ক্লিক কর। নীচের ছবিতে. 4... হি - 
দেখানোর মত প্রিন্টার প্রপাৰ্টিস ডায়ালগ বক্সটি ৮ 4 [72৮ 34” 


RIE! 


AGFA-AccuSet 1000 Properties 72 :). 


প্রদর্শিত হবে। না সি 

পেপার ট্যাব-এ পেপার সাইজ অংশে A4 অপশনে (স্বাগত 

সিলেক্টুকর | Paper souce: [5065927757---- 2 
Cones fT ও Unprintable Ares... 

ওরিয়েন্টেসন সেকশনে পোর্টেট অপশনকে দল Es Dos 

সিলেক্ট কর | Cancel 8 


“ওকে'-তে ক্লিক করে পোপাটিস ডায়ালগ্‌ বক্সটি 
বন্ধ কর। প্রন্টারে ফাইলের একটা কপি প্রিন্টের জন্য পাঠাও প্রিন্টার সেটা প্রিন্ট করবে। 


বিদ্ৰঃ তুমি ডকুমেণ্টকে ছাপানোর জন্য শর্টকাট কি 0+>কে টিপতে পার। 


ওয়ার্ড টুল 


তুমি অবশ্যই অবস্থাটির সম্মুখীন হয়েছে সেখানে একই ইনফরমেশন সহ চিঠি বিভিন্ন ঠিকানায় 
থাকা একদল লোকের কাছে তুমি পাঠাতে চাও। চিঠিটির শুরুতে নাম এবং লোকের ঠিকানাটি 
ছাপা হওয়া প্রয়োজন হতে পারে। উদাহরণ স্বরূপ__তোমার জন্ম দিনের পার্টিতে সমস্ত বন্ধুদের 
আমন্ত্রণ জানিয়ে তুমি তাদের চিঠি পাঠাতে চাইতে পার। এটা করার জন্য তুমি বারংবার চিঠিকে 
আলাদা আলাদা ঠিকানা সহ টাইপ করতে পার। এই পদ্ধতিটা খুবই শক্ত এবং সময় সাপেক্ষ 
এই সমস্যাকে দূর করার জন্য তুমি ওয়ার্ডের মেল মার্জ বৈশিষ্ট্যকে ব্যবহার করতে পার সেটা 
স্বয়ংক্রিয়ভাবে তোমার সমস্ত বন্ধুদের ঠিকানা নিয়ে নেবে এবং চিঠির বিষয়বস্তু বারবার না লিখেই 
ডকুমেন্টের মধ্যে লিখে দেবে। 

১. _ একটি ডকুমেন্ট ত্রিয়েট করা, যার মধ্যে থাকবে মূল বিষয়বস্তু বা টেকস্ট। 

২. একটি ডাটার উৎস বা সোর্স তৈরী করা যার মধ্যে সেইসমস্ত লোকের ঠিকানাগুলি থাকবে 


যাদের তুমি ডকুমেণ্টটিকে পাঠাতে চাও। 
৩. ডাটা উৎসকে, মূল ডকুমেন্টের সাথে একত্রিত বা মার্জ করা। 
প্রধান ডকুমেন্ট ক্রিয়েট করা 


একটি মেল মার্জ ক্রিয়েট করার জন্য প্রথম পদক্ষেপ হচ্ছে টেক্সটের মুল বিষয়বস্তু সহ একটি 
ডকুমেণ্ট ক্রিয়েট করা। উদাহরণ স্বরূপ-__তোমার জন্মদিনের আমন্ত্রণ জানিয়ে তুমি সমস্ত বন্ধুদের 
চিঠি পাঠাতে চাও তবে প্রথমে তোমার প্রয়োজন একটি ডকুমেণ্ট ক্রিয়েট করা লেখাটি স্থান, 
তারিখ এবং সময় যখন পার্টি শুরু হবে-_এইগুলির সম্পর্কে তাদের জানিয়ে টেক্সটের প্রধান 
বিষয়বস্তু থাকবে। চিঠিটি টাইপ করার পর ডকুমেন্টকে সেভ করা এবং নীচের প্রক্রিয়াগুলি 


Mahl Mes 
>. টুলমেনুতে ক্লিক কর। চত বি ও oa ma nerve: Deon by chong We Creche 


06765875775... 1 


২, মেনু অপশন, মেলমার্জ- ক্লিক কর। নীচে TES ৮০৮... 
দেখানো মত মেল মার্জ ডায়ালগ বক্সটি সর 
প্রদর্শিত হবে। 2 ous ec 


৩. প্রধান ডকুমেণ্ট এরিয়া বা ক্ষেত্রে ক্রিয়েট 
বোতাম ক্রিয়েট কর। ক্রিয়েট ড্রপ-ডাউন 36 ০৫৯০ nth te ৫০:৮০% 
তালিকা প্রদর্শিত হবে। _- 

৪. তালিকায় থাকা মেনু অপশন নামে লেটার্স-এ MAGNE 


ক্লিক কর। নীচে দেখানো মত মাইক্রোসফট 


2 2 


অষ্টম শ্রেণী 


ডায়ালগ ব্সটি প্রদর্শিত হবে। 
Mailing Labels... 


আযাকটিভ উইণ্ডো বোতামে ক্লিক কর সুনির্দিষ্ট করার Envelopes... 
জন্য যে, বর্তমানে সক্রিয় ডকুমেণ্টটি হচ্ছে প্রধান 558০9... 


ডকুমেণ্ট। 


স্ক্রীনে মেল মার্জ হেল্পার ডায়ালগ বক্সটি 

থাকবে। এরপর চিঠি পাঠাতে চাও সেই 

সব লোকের ঠিকানা সহ একটা ডাটার 

উৎস বা সোর্স তোমার ক্ৰিয়েট করা 

প্রয়োজন। কিভাবে তুমি এটা করবে তা হচ্ছে ডাটা সোর্স ক্রিয়েট করা। 
ডাটা সোর্স ক্রিয়েট করা 


নীচের প্রক্রিয়াগুলি সম্পাদন করে তুমি ঠিকানার তালিকা সহ একটি ডাটা সোর্স বা উৎস। 
ক্রিয়েট করতে পার। 


> 


মেল মার্জ হেল্সার ডায়ালগ বক্স লেখা স্ক্রীনে প্রদর্শিত হবে তাতে 
গেট ডাটা (বোতামে ক্লিক কর। নীচে দেখানো মত সেই ভাবে Create Data Source... 


পড়াউন তালিকা প্রদর্শিত Open Data Source... 
দঃ ৷ Use Address Book... 
ঠিকানাগুলি সহ একটি নুতন ডাটা Header Options... 


be 
সোর্স বা উৎস ক্রিয়েট করার জন্য মেনু পে | সুত 
/ 
অপশন ক্ৰিয়েট ডাটা সোর্স -এ ক্লিক A mall merge data source is composed of rows of data, The first row is called the 
header row. Each of the columns in the header row begns wth a field name. 
কর। ৰু ু ৰ ৩ ৰে Word provides commonly used field names in the list below, You can add or remove 


সোর্স ডায়ালগ বক্স প্রদর্শিত হবে। field names to customize the header row, 


Field name: Field names in header row: 
এই ডায়ালগ বক্সটি সচরাচর ব্যবহৃত , | [এ ববী 
ক্ষেত্রগুলির বা ফিল্ডের নামের = শা ন 
তালিকা প্রকাশ করে যেমন--নাম পাশক] hose ৰ 
পদবী বা লিস্টের নাম, কোম্পানী, _ "৮৯৮৮ (৷ চল 
শহর, রাজ্য এবং ফোন নম্বর। 


তুমি যদি একটা নৃতন ফিল্ড সংযোজন করতে চাও, তবে ফিল্ড নেম-টেক্সট বক্সে নূতন 
ফিল্ডের নাম টাইপ কর এবং, আযাড্‌ ফিল্ড নেম বোতামে ক্লিক কর। 


যদি তুমি একটি ফিল্ডকে বাদ বা ডিলিট করতে চাও তবে কিন্তু নেমস্‌ ইন হেডার রো 
তালিকায় ফিল্ডের নাম সিলেক্ট কর এবং রিমুভ ফিল্ড নেম্‌ বোতামকে ক্লিক কর। 


ওকে ক্লিক কর। নীচে দেখানো মত সেভ আ্যাস্‌ ডায়ালগ বক্স প্রদর্শিত হবে। 


০ রা _ 


ওয়ার্ড টুল 


ৰলে 


১০. 


ফাইল নেম্‌ টেকস্ট বক্সে ডাটা সোৰ্সের EM EEL এ 
জন্য একটি নাম টাইপ কর এবং সেভৃ তো 72% 
বোতামে, ক্লিক কর। নীচে দেখানো মত 33... 


1 nom Mes 


মাইক্রোসফট্‌ ওয়ার্ড ডায়ালগ বক্স প্রদর্শিত 4 ১ 


|! 1 Awe 
হবে। সি 
ডাটা সোর্সে রেকর্ডগুলি সংযোজন করার _ 
জন্য এডিট ডাটা সোর্স বোতামে ক্লিককর। 4 ২:৮৮ লিন ৮ 
নীচে দেখানো মত ডাটা সোর্স ডায়ালগ _ প:54৮44:-.:7 
বক্সটি প্রদর্শিত হবে। D রর este tenia 
টেক্সট বক্স যেগুলি ডায়ালগ বক্সে প্রদর্শিত ধস 
হয় তাতে প্রথম লোকটির ঠিকানা... ৰ 
বিশদভাবে টাইপ কর। 
দ্বিতীয় লোকটির ঠিকানা এন্টার করার জন্য দি 
আযাড নিউ বোতামকে ক্রিক কর। এই ই 
প্রক্রিয়াটি বারংবার কর যতক্ষণ না সমস্ত ত 


ঠিকানা গুলির সংযোজন তুমি সমাপ্ত 


করতে পার। হি MEA ণ 


সমস্ত ঠিকানাগুলি তোমার সংযোজন সমাপ্ত হলে, ওকে বোতামে ্লিককর মেল মাৰ্জৱি 
টুলবারটি নীচে প্রদর্শিত হবে। 


এখন হল যে তুমি প্রধান ডকুমেন্ট এবং ডাটা সোর্সকে ক্রিয়েট করলে। এবার তুমি দেখবে 
কিভাবে প্রধান ডকুমেন্টকে ডাটা সোর্সের সাথে মার্জ করতে হয়। 
প্রধান ডকুমেণ্ট এবং ডাটা সোর্সকে একত্রিকরণ- তুমি প্রধান ডকুমেন্টকে ডাটা সোর্সে একত্র 


১. 


২. 


ডকুমেন্টের সেই অবস্থানে ক্লিক কর যেখানে তুমি ঠিকানাকে প্রদর্শিত করতে চাও। 
মেল মার্জারে টুলবারে'ইনসর্ট মার্জ'ফিল্ড বোতামে ক্লিক কর। তোমার ক্রিয়েট করা ডাটা 
সোর্স-এর মধ্যে ফিল্ডগুলির তালিকা প্রদর্শিত হবে। 


ফিল্ডগুলিকে ক্লিক কর যেটা তুমি ডকুমেপ্টের মধ্যে প্রদর্শিত করতে চাও, কিন্তু নামগুলি 
ডকুমেণ্টে কৌণিক বা আ্যাঙ্গুলার ব্রাকেট “<<field name>” এর মধ্যে প্রদর্শিত হবে। 


OM 


অস্টম শ্রেণী 


৪. মেল মার্জ টুলবক্সের ভিউ মাজর্ডডাটা বোতামে < ক্লিক কর। ডাটা সোর্সে থাকা 
প্রথম ব্যক্তির ঠিকানা প্রদর্শিত হবে। 


৫. পরবর্তী ব্যক্তির ঠিকানা দেখার জন্য নেক্সট রেকর্ড বোতামগুলিকে + ক্লিক কর। 


|| হেডার এবং ফুটারকে ইনসার্ট করা 


হেডার এবং ফুটারগুলি হচ্ছে চৌকো বাক্স। এগুলি ডকুমেন্টের প্রত্যেক পেজের উপরে এবং 
নীচে প্রদর্শিত করা প্রয়োজন হয়। একটি অবস্থাকে বিবেচনা কর সেখানে তুমি ডকুমেন্টের প্রত্যেক 
পেজের এর উপরে প্রোজেক্টের শিরোনাম বা নীচেতে পেজ নাম্বারটি রাখতে চাও। এই ধরনের 
বক্সকে প্রদর্শিত করার জন্য তুমি হেডার এবং ফুটারের ব্যবহার করতে পার। হেডার একটি 
ডকুমেণ্টের প্রত্যেক পেজের উপরে প্রদর্শিত করা হয় এবং ফুটার প্রত্যেক পেজের নীচে প্রদর্শিত 
করা হয়। 


নীচের প্রত্রিয়াগুলি সম্পাদন করে তুমি হেডার এবং ফুটারগুলিকে একটি ডকুমেণ্টের মধ্যে প্রবিষ্ট 
করাতে পার। 


১. ভিউ কে ক্লিক কর 


২. মেনু অপশন হেডার এর ফুটারকে ক্রিক কর। হেডার এবং ফুটার টুলবারটি নীচে দেখানো 
মত প্রদর্শিত হবে। 


নীচের সারনীটি হেডার এবং ফুটারের মধ্যে থাকা কিছু বোতামের সংক্ষিপ্ত বিবরণ দেয়। 
fT OED ARG TEER তানের রস বররণ দেয়। 


টুলবার বোতাম বিবরণ 
লি পেজ নাম্বার প্রবিষ্ট করে। 
ডকুমেণ্টে থাকা মোট পেজের সংখ্যাকে প্রবিষ্ট করে। 
Ea বর্তমান তারিখ প্রবিষ্ট করে। 
লি পি এবং ফুটার অংশগুলির মধ্যে সুইচগুলি। চি 
না, পূর্ববর্তী হেডার অথবা ফুটারকে প্রকাশ করে। 
Close _| হেডার এবং ফুটার টুলবারকে বন্ধ করে। 


ওয়ার্ড টুল 


তে 


8. 


হেডার এবং ফুটার অংশে যে টেক্সটকে তুমি প্রদর্শিত করাতে চাও সেই টেক্স্‌টকে টাইপ কর 
অথবা আবশ্যক ইনফরমেশনকে প্রবিষ্ট করানোর জন্য হেডার এবং ফুটার টুলবার থাকা 
প্রয়োজনীয় বোতামকে ক্লিক কর। উদাহরণ স্বরূপ--হেডার অংশে পেজ নাম্বার প্রবিষ্ট 
করার জন্য হেডার অংশে ক্লিক কর এবং হেডার এবং ফুটার টুলবারে ইনসার্ট পেজ নাম্বার 
বোতামে ক্লিক কর। 


হেডার ফুটারে টুলবার ক্লোজ বোতামে ক্রিক কর। 


} ফাইল থেকে টেক্সট এবং পিক্চার ইনসার্ট করা 


ওয়ার্ড ডকুমেন্টে তোমরা বাইরের কোন ফাইল থেকে ছবি ইনসাট করতে পার। 
ফাইল থেকে ছবি ইনসার্ট করতে হলে : 


১. 


যেখানে ছবিটি ইনসার্ট করা হবে সেখানে কারসারটি রাখ। 
ইনসাট মেনুতে ক্লিক করে পিকচার অপশনে ক্লিক কর। 
ফ্ৰম ফাইল অপশনটিতে ক্লিক কর। 

নির্দিষ্ট জায়গা থেকে ছবিটি সিলেক্ট কর। 
অবশেষে, ইনসার্ট বাটনে ক্লিক কর। 


ডকুমেন্টে পিকচারটি ইনসার্ট করা হল। 
একইভাবে, ওয়ার্ড ডকমেন্টে তোমরা অন্য কোন ত্যাল্পিকেশন থেকে টেক্সট ইনসাট করতে পার। 
উদাহরণস্বরূপ, মাইক্রোসফট এক্সেল-এর কোন ফাইল ইনসা্ট করা। 


১. 


ল্‌ (৯০০ ; 2 


যেখানে ফাইলের কনটেন্টটি রাখতে হবে সেখানে কারসারটিকে রাখ। 
ইনসার্ট মেনুতে ক্লিক কর। 

ফাইল অপশনে ক্লিক কর। ইনসাৰ্ট ফাইল ডায়লগ বক্সটি হাজির হবে। 
নিৰ্দিষ্ট জায়গা থেকে ফাইলটি সিলেক্ট কর। 
অবশেষে, ইনসার্ট বাটনে ক্লিক কর। 


অষ্টম শ্ৰেণী 


} ওয়ার্ড ডকুমেন্টকে ওয়েব-পেজ হিসাবে সেভ করা 


ওয়ার্ড ডকুমেন্টকে ইন্টারনেট এক্সক্লোরারে দেখা যেতে পারে। পুরো ডকুমেন্টকে ওয়েব-পেজ আকারে 
দেখতে হলে : = __ 

১. ফাইল মেনুতে সেভ আ্যাজ ওয়েব পেজ-এ ক্লিক কর। 

২. যেখানে ফাইলটি সেভ করবে সেই পাথ/ডিরেক্টরি নির্ধারণ কর। 

৩. ফাইল নেম বক্সে ডকুমেন্টটির একটি নাম টাইপ কর। 

৪. তোমরা লম্বা নামও ব্যবহার করতে পার। 

৫. 


শূন্যস্থান পূর্ণ কর 

১. অপশ্নটি ইনফরমেশনকে একটি তালিকা রূপে দেখাতে তোমাকে সমর্থ করে। 

২. অপশনটিএকটি ডকুমেণ্টকে ডাটা সোর্সের মধ্যে ঠিকানাগুলির সাথে একত্র করতে 
তোমায় সমর্থ করে। 

সত্য বা মিথ্যা বল 

৩, টেক্সট যে ডকুমেণ্টের নীচে এনটার দিতে হেডারগুলি ব্যবহৃত হয়। 

নীচেরগুলির উত্তর দাও 


৪. কিভাবে তুমি ডকুমেন্ট কপি ক্রিয়েট করবে। 

৫... মেলমার্জ-এর সাথে সম্পর্কিত তিনটি প্রধান প্রক্রিয়াগুলি কি। 

১. Tools.doc নামে একটি ডকুমেন্ট ক্রিয়েট কর এবং ডকুমেণ্টকে ছাপার জন্য জড়িত 
বিভিন্ন প্রক্রিয়াগুলিকে তালিকা বদ্ধ কর। নাম্বার করা তালিকা (১, ২, ৩) ব্যবহার 
করে প্রক্রিয়াগুলি অবশ্যই তালিকা বন্ধ হতে হবে। 

২. ডকুমেন্ট এবং [১০০-এর বোর্ডগুলিকে পেজ-১, পেজ-২, পেজ-৩ হিসেবে সংখ্যাবদ্ধ 
কর। নাম্বারগুলি হেডার এরিয়ার পরে ডানদিকে অবশ্যই থাকবে। 

৩, তোমার জন্ম দিনের পাটিতে বন্ধুদের নিমন্ত্রণ করার জন্য birthday.doc নামে একটি 
ডকুমেণ্ট ক্রিয়েট কর, ডকুমেণ্টের ফরম্যাটটি অবশ্যই নীচে প্রদর্শিত মত হবে। তোমার 
বন্ধুদের নাম এবং ঠিকানাগুলি টাইপ করার জন্য মেলমার্জ সুবিধকে ব্যবহার কর। 


ওয়ার্ড টুল 
To. Date. s,s. oneness 
<Title>, <First name> < Last name > 
< Address > 
<City> 
< State > 


Dear <First name>, 


< Your Address > 


” সংক্ষিপ্তসার 


= ইনফরমেশনকে একটি তালিকা আকারে অথবা বিন্দুর আকারে উপস্থিত করতে 
বুলেট এবং নাম্বারিং, ব্যবহারকে ওয়ার্ড তোমায় সমর্থ করবে। 


ন হেডার এবং ফুটার ব্যবহৃত হয় ডকুমেণ্টের মধ্যে প্রত্যেক পেজের উপরে এবং 


নীচে ইনফরমেশনকে প্ৰদৰ্শিত করার জন্যে। 
ৰু ফাইল মেনু অন্তগর্ত প্রিন্ট অপশন ব্যবহার করে ওয়ার্ড তোমায় সমর্থ করবে 
ডকুমেণ্টগুলিকে ছাপতে। 


নর ডকুমেপ্টকে একই নামে পৃথক ফোল্ডারে সেভ করে অথবা একই ফোল্ডারে 
একটি পৃথক নামে ডকুমেন্টকে সেভ করে একটি ডকুমেন্টের ডুপ্লিকেট কপি 
ক্রিয়েট করা যেতে পারে। 

একটি প্রধান ডকুমেন্টের সাথে ডাটা সোর্সকে একত্র করার জন্য ওয়ার্ডের মেল 
মার্জার বৈশিষ্ট্যকে ব্যবহার করা হয়। 

ন্‌ একটি মেল মার্জারকে ক্রিয়েট করার জন্য জড়িত তিনটি প্রধান প্রক্রিয়া হচ্ছেঃ 
* একটি প্রধান ডকুমেণ্ট ক্রিয়েট করা। 
* একটি ডাটা সোর্স ব্রিয়েট করা। 
* ডাটা ফাইলকে প্রধান ডকুমেন্টের সাথে একত্র করা। 


২ 


১৭১৭ মাইক্রোসফট এক্সেল-এর পরিচিতি 


স্প্রেডশীটগুলিকে ব্যাখ্যা করা। 

= মাইক্রোসফ্ট এক্সেল আযাপ্রিকেশনকে শুরু করা। 

" একটি ওয়াৰ্কসীট্‌-এ রো, কলাম এবং সেলগুলিকে ব্যাখ্যা করা। 
ৰ একটি সেল-এর মানগুলিকে এণ্টার দেওয়া। 

ৰু সংখ্যার-একটি শ্রেণী বা সিরিজকে উৎপন্ন করা। 

ৰু সেলগুলির শ্রেণীর বা রেঞ্জের মধ্যে মানগুলিকে বাছাই করা। 
ফরম্যাট সেল। 


|| স্রেডীটগুলির পরিচিতি 

যখন তোমাদের পরীক্ষাগুলি শেষ হয়ে যায়, তোমাদের শ্রেণী শিক্ষক তোমাদের নম্বরগুলির একটা 

বিশ্লেষণ করেন। তারা নিরূপণ করেন--একটি বিশেষ কোন বিষয়ে ক্লাসের গড়নস্বর, অকৃতকার্য 

হয়েছে এমন ছাত্রদের শতকরা হিসার, এরও ছাতরা যারা ক্লাসের/গড় নাারের নীচে নম্বর 

পেয়েছে। বিশ্লেষণ করা ডাটাগুলির মধ্যে জড়িত-_ 

ৰু ডাটার উপর স্ট্যাটিস্টিক্যাল এবং ম্যাথমেটিক্যাল গননা যেমন যোগ এবং শতকরা হিসাব 
সম্পাদন করা। 

= ডাটার দুটির সেট বা গুচ্ছের মধ্যে তুলনাটি সুবিধাজনক করার জন্য ডাটাগুলিকে গা বা 
লেখচিত্র চাপে উপস্থাপিত করা। 

ডাটাগুলির উপর বিশদ বিশ্লেষণ সম্পাদন করতে, একটি স্প্রেভীট তোমাকে সমর্থ করতে। 

স্প্রেডসীটটি ওয়াৰ্কনীট হিসেবেও পরিচিত। একটি ওয়ার্কশীটে ডাটাগুলি করা এবং কলাম এর 


চা... - 


অস্টম শ্রেণী 


আকারে বিশ্লেষিত হয়। রো-এবং কলাম একটি পরস্পর ছেদন বা ইনটারসেকশান সেল হিসেবে 
পরিচিত। 


একটি সেল-এর মধ্যে টেক্সট, সংখ্যা তারিখ, সময় এবং ফর্মূলাগুলি থাকে। তুমি ডাটাকে বিশ্লেষণ 


| এম এস এক্সেল 


এক্সেল, হচ্ছে উইন্ডো নির্ভরশীল আ্যাপ্লিকেশন-এর মধ্যে ওয়ার্ক গুলি থাকে যেগুলি এক অথবা 
একের বেশী ওযাকলীটওলি ডাটার স্থল বা কন্টেনার হিসেবে ব্যবাহার করে, এজেনের বিশ 
জট পরিচালিত করার ক্ষমতা আছে। নীচের সারনীতে এ্গেল-এর বৈশিষ্টগুলি না শাল 
হল ৪ 


২৫৬টি কলাম দ্বারা ৬৫৩৫৬ রো * 
সর্বাধিক ৩২৭৬টি ক্যারেকটার থাকে। 


২... মেনু অপশন প্রোগ্রাম-এ ক্লিক করা। 


৬. মেনু অপশন মাইক্রোসফটএক্সেল এক্লিককরা নীচে ছবিতে এক্সেল শুরু করার প্রকৰিয়াগুলি 
প্রদর্শিত হল। 


মাইক্রোসফট এক্সেল-এর পরিচিতি 


এক্সেল শুরু হয়ে যাবার পর, ছবিতে দেখানো মত একটি তলিকা ওয়ার্কশীট প্রদর্শিত হবে। 


একটি ওয়ার্কনীট-এ নীচের অংশগুলি অন্তর্গত_ 
তর রো-গুলি-_ওয়ার্কশীটের রোগুলি উপর থেকে নীচে অবধি সংখ্যাদ্বারা চিহ্নিত থাকে। 
ওয়াকশীর্টের বা দিকের কোনে রো-এর সংখ্যাগুলি দেখা যায়। 


1 কলামগুলি__কলামগুলি বা থেকে ডান দিকে অক্ষরমালা দিয়ে চিহ্নিত করা থাকে। 


ৰু সেল---সেল হচ্ছে রো এবং কলামের মধ্যে ইন্টারসেকশন। উদাহরণস্বরূপ প্রথম সেলটি 
হচ্ছে A! যাহা কিনা রো 1 এবং কলাম 4 এর ইন্টারসেকশন। একইভাবে সেল 74 হচ্ছে 
কলাম চ এবং রো 4 এর ইন্টারসেকশন। সেই সেল নিয়ে তুমি বর্তমানে কাজ করছ তাকে 
বলা হয় সক্রিয় বা আযাকটিভ সেল। বর্তমানে সক্রিয় সেলটির নাম সেল এরিয়াতে প্রদর্শিত 
হয়। উদাহরণস্বরূপ উপরের ছবিতে বর্তমান সক্রিয় সেলটি হচ্ছে /$1 যেটা সেল রেফারেন্স 
এরিয়াতে প্রদর্শিত হয়েছে। 


দু ফর্মুলা বার--ফৰ্মূলা বার টি হচ্ছে একটি ক্ষেত্ৰ সেখানে তুমি ফৰ্মূলাগুলি টাইপ করবে। 
ফৰ্মূলা বারটি সেলের মধ্যে বিষয়বস্তু গুলিকে পরিবর্তন করতে তোমায় সমর্থ করবে। 


| ওয়াৰ্কনীট তৈরি করা 

ওয়ার্কশীটে ডেটা এন্টার করতে হলে প্রথমে ওয়ার্কবুকটি তৈরি করা প্রয়োজন 
ওয়ার্কবুক তৈরি করার জন্য, 

১. ফাইল মেনুতে ব্লীক কর। 

২. _ নিউ অপশনে ব্লীক কর। 

এজেলে তুমি একটি আগে তৈরি করা ওয়ার্কবুক খুলেও কাজ করতে পার। 


লিজ 


অষ্টম শ্রেণী 


একট তেরি হওয়া ওয়ার্কবুক খোলার জন্য, 
সী ফাইল মেনুতে ক্লীক কর। 
২. ওপেন অপশনে ক্লীক কর। 


|| ওয়ার্কলীট সেভ করা 


একটি ওয়ার্কবুককে প্রথমবারের জন্য সেভ করতে হলে, 
১. ফাইল মেনুতে ক্লীক কর। 

২. সেভ আস অপশনে ক্লীক কর। 

সেভ আ্যাস ডায়ালগ বক্সটি দেখা যাবে। 


৩, উপ ডাউন লিস্টের সেভ অপশনে যেখানে ফাইল এবং ফোল্ডারটি সেভ করা হবে 
সেই ড্রাইভ এবং ফোল্ডারটি সিলেক্ট কর। 


৪. ওয়ার্কবুকের নাম ফাইল নেম টেক্সট বক্স-এ সেভ কর। 
৫. সেভ বাটনে ক্লীক কর। 


|| এক্সেলএর সাথে কাজ করা 


এল ওয়ার্কশীট-এর মধ্যে ভ্যালু বা মান এবং ফর্মুলা সূৱ থাকতে পারে। কমসটান্ট মান 
যেগুলি সেল রাখতে পারে সেগুলি হচ্ছে সংখ্যাগুলি টেক্সট, তারিখ এবং সময়। এর মধ্যে 
রিবরতীয় মান ও থাকতে পাৰে যেমন টু বা ফলস্‌। একটি সেল-এ ডাটা এটার এর সখ 
নীচের প্রক্রিয়াগুলি তোমার সম্পাদন করা দরকার 


৯... সেল কে ক্রিক করে একে সিলেক্ট কর। 


২.  মানটিকে বা ভ্যালুকে টাইপ কর, যে ডাটাকে তুমি টাইপ করছ সেটা ফর্মুলা বার-এ উপস্থিত 
হবে। 
সংখ্যাণ্ডলিকে এন্টার করা 


সেলের মধ্যে গণনায় ব্যবহৃত সংখ্যাগুলিকে তুমি এন্টার করতে পার, সমস্ত সংখ্যাগুলি সেলের 
মধ্যে ডান দিকে বিন্যান্ত বা আ্যালাইন্‌ থাকে। 


দয আতাস 


উস... 


মাইক্রোসফট এক্সেল-এর পরিচিতি 


টেক্সটকে এন্টার করা 


সেটের মধ্যে টেক্সট এন্টার করার ভিতর থাকে অক্ষরমালা, এবং সংখ্যা এবং সিম্বলগুলি টেক্সট 
এন্টার করার উদাহরণ হচ্ছে "Ashutosh", "Kolkata", "Phone#'", "6269416" ৷ সংখ্যাগুলিকে 
যখন তুমি গননার জন্য চাইবে না তখন এগুলি টেক্সটের মত এন্টার করা হবে।০ 
উদাহরণস্বরূপ-__তুমি ক্লাসের ছাত্রদের রোল নাম্বারগুলি একটি ওয়ার্কশীটের মধ্যে হয়ত এন্টার 
করছ। এই রোল নাম্বারগুলির উপর কোন গণনা করা যেমন রোল নাম্বারগুলিকে যোগ করা 
বা এগুলিকে বিয়োগ করা-__ 

সম্পাদন করবে না। তাই এই সংখ্যাগুলিকে তুমি টেক্সট এন্টার করার মতই এন্টার দেবে। 
এই সংখ্যাগুলিকে টেক্সটের মতই এন্টার দেবার জন্য তোমাকে সংখ্যার সামনে একটা সমান 
চিহ্ন বসাতে হবে এবং সংখ্যাগুলিকে কোটেশন চিহ্নের মধ্যে আবদ্ধ করতে হবে। 
উদাহরণস্বরূপ__“৬২৬৯৪৫৬” ফোন নাম্বারকে টেক্সট হিসেবে এন্টার করার জন্য তুমি টাইপ 
করতে পার-__ 


= “৬২৬৯৪৫৬” 

সংখ্যা সেই সমস্ত টেকস্ট ক্যারেক্টারগুলি অন্তর্গত করা সমস্ত এন্টারগুলি টেক্সট এন্টারের মতই 
গণ্য হবে। তোমার এগুলিকে ফরম্যাট. করা দরকার.নেই।.সেলের মধ্যে টেক্সট এন্টারগুলো 
বা দিকে বিন্যান্ত থাকে। ন 

তারিখ এবং সময় এন্টার করা 


একটি তারিখকে যখন একটি সেলের মধ্যে তুমি এন্টার করবে, প্রফেসন তারিখ একটি ক্রমিক 
সংখ্যায় পরিণত করে শতাব্দীর শুরুর দিন থেকে, যেদিনে তুমি এন্টার করছ সেই দিনের ধরে 
এই ক্রমিক সংখ্যাটি অনুরূপ হবে, একইভাবে যখন তুমি সময় এন্টার করছ এটি তখন একটি 
২৪ ঘন্টার দিনের দশমিকের ভগ্নাংশত পরিবর্তিত হয়ে যায়। তারিখটি সে ফরম্যাট এ প্রদর্শিত 
হয়। সেটাকে তুমি পরিবর্তিত করতে পার। তারিখ প্ৰদৰ্শিত হবার ফরম্যাটকে পরিবর্তিত করার 


জন্য প্রক্রিয়াগুলি হচ্ছে__ 
১... ফরম্যাট মেনুতে ক্লিক কবা। 
২. সেল মেনু অপশনে ক্লিক করা। 
ফরম্যাট সেল ডায়ালগ বক্সটি প্রদর্শিত হয়। 
৩. নাম্বার ট্যাব এ ক্লিক করা। 


_ জত 


অষ্টম শ্রেণী 


সিলেক্ট করা নাম্বার ট্যাব সহ ফরম্যাট সেল ডায়ালগ বক্সটি নীচের ছবিতে মত প্রদর্শিত 
হল। 


Format Calis HE 
| 

sat | == ৯৮ ঢ় 

lat ৬ 

শখ ld ্লঃ 

= = 

॥ 

Lr. 

| ৯71 


৪ bey a 5 
ক্যাটেগরি তালিকা বক্স-এ ডেট অপশনে ক্লিক কর। 


প্রাপ্তব্য ডেট ফরম্যাটগুলি টাইপ তালিকা বক্স-এ নীচের ছবিতে দেখানো মত প্রদর্শিত 
হয়। 


EE 

|. 

1] 

| 

]| 

| 

I! 

| 

৮8470818 IH 

| 

৯1 _ 1১৭1] 
যে ডেট ফরম্যাটটি তুমি চাও সেটাকে ক্লিক কর। 


মাইক্রোসফট এক্সেল-এর পরিচিতি 


সিরিজ বা শ্রেণী উৎপন্ন করা বা জেনারেট করা 


কিছু ক্ষেত্রে পর পর সেলগুলিতে বা সেলের রেপ্জ-এ অনেকগুলি মান বা ভ্যালুর সিরিজকে 
তুমি এন্টার করতে চাইতে পার। একটি রেঞ্জকে গ্রুপ অব সেল বলে। উদাহরণস্বরূপ-_যখন 
তোমার সহপাঠিকের নাম ওয়ার্কশীটে তুমি এন্টার করতে যাচ্ছ তখন নামের আগে ক্রমিক 
সংখ্যার একটি কলাম অন্তৰ্ভুক্তি করতে পার। এক্সেল-এর অটোফিল বৈশিষ্ট্যটি এ ধরনের সংখ্যার 
শ্রেণী বা সিরিজ স্বয়ংক্রিয়ভাবে উৎপন্ন করতে তোমায় সমর্থ করবে। 


অটোফিল ব্যবহার করে সংখ্যার শ্রেণীকে তৈরী করার জন্য নীচের প্রক্রিয়াগুলি তোমার সম্পাদন 
করা প্রয়োজন। 


১. পাশাপাশি দুটি সেল-এ প্রথম দুটি মানের সিরিজ শ্রেণীকে এন্টার দাও বা বসাও। প্রথম 
সংখ্যাটি সিরিজ শুরু করার সংখ্যাকে প্রকাশ করে এবং দ্বিতীয় সংখ্যাটি সিরিজের বর্ধিত মান 
বা ইনক্রিমেণ্ট ভ্যালুকে প্রকাশ করে! 


উদাহরণ স্বরূপ-_যদি তুমি ১ থেকে ২৫ এর সংখ্যাগুলির একটি সিরিজ বা শ্রেণী তৈরী করা 
চাও, তবে তোমার দরকার প্রথম দুটি সংখ্যা যেমন ১ এবং ২ কে এন্টার করা বা বসানো। 


২. দুটি সেলকে তুমি সিলেক্ট করতে পার-_ প্রথম সেল-এর উপর ক্লিক করো এবং পরে দ্বিতীয় 
সেলকে সিলেক্ট করতে মাউস দ্বিতীয় সেলে ড্রাগ করে বা টেনে এনে। 


যে সেলকে শেষে সিলেক্ট করেছ তার ডানদিকে নীচের কোনে মাউস পয়ণ্টারকে স্থাপন কর। 


তুমি দেখবে যে পয়ন্টারটি ‘+’ চিহ্থে পরিবর্তিত হয়ে যাচ্ছে। একে বলে 
ফিল হ্যাগুল। নীচের ছবিতে লাইন হ্যান্ডলটি দেখানো হল। 


ও 


ভল লা] 
টি = ৰাণ শ্ম্নৰু « শি 
67৬81, ১০৮-১২১ ভান ৫7887 ৰু 
"9 FN EBB 
1177] 
4 
= 


8. নীচের ছবিতে দেখানো মত যে এরিয়া বা ক্ষেত্ৰতে সংখ্যার সিরিজ বা শ্রেণী দিয়ে ভরাতে চাও 
সেই ক্ষেত্রকে আবদ্ধ করার জন্য লাইন হ্যান্ডলকে ড্ৰ্যাগ করে বা টেনে নিয়ে এস। 


—— 


৫. মাউস বোতামকে ছেড়ে দাও। 
নীচের ছবিতে দেখানো মত সিরিজ বা শ্রেণীটি তোমার জন্য উৎপন্ন হবে। 


শর্ট বা বাছাই করা 


সেলের শট বৈশিষ্ট্যটি তোমায় সেলের রেঞ্জের বিষয়বস্তুতে শর্ট করতে এবং আরোহণ বা 
অবরোহণ আকারে শর্ট করতে তোমায় সমর্থ করবে। উদাহরণ স্বরূপ-__ওয়ার্কশীটের মধ্যে 
তোমাদের শ্রেণীশিক্ষক সমস্ত ছাত্রদের মাকর্সগুলি এন্টার করার পর কে সর্বোচ্চ নম্বর পেয়েছে 
যা দেখার জন্য তিনি মার্কসগুলিকে আরোহন আকারে বা আ্যাসেডিং সাজাতে চান। 


এক্সেল-এর শর্ট বৈশিষ্ট্যটি টুলবার ব্যবহার করে শুদ্ধ করা যেতে পারে। যে বোতামগুলি উৰ্দ্ধমুখী 
না নিম্নগামী বাছাই-এর জন্য ব্যবহৃত হয় সেগুলিকে নীচের ছবিতে দেখানো হল? 


1:2157. 8৬৯8৮ > ৰ | 47:08. 0), 


unt ঢ় 


+ Aw Hw hy 


মাইক্রোসফট এক্সেল-এর পরিচিতি 


নীচের ছবিটি বাছাই না করা ডাটা থাকা একটি ওয়ার্কশীটকে প্রদর্শিত করে। 


সেলগুলির সারি বা রো-কে বাছাই-এর জন্য তোমার নীচের প্রক্রিয়াগুলি সম্পাদন করা দরকার। 


ঞ 


যে সেলের সারিকে বাছাই করতে চাও সেগুলিকে সিলেক্ট কর। 
উপরের উদাহরণ সেগুলিকে A2 থেকে ৪6 পর্যন্ত সিলেক্ট কর। সেলের সারিমধ্যে সিলেক্ট 


কর। 

প্রথম কলাম-এর উপর ভিত্তি করে শর্ট বৈশিষ্ট্যটি রো-গুলিকে বাছাই করে, 
টুলবার থেকে আরোহন বা অবরোহন করার বোতাম ক্লিক কর। 

একটি আরোহণ বা অবরোহণ বাছাইয়ের-আউটপুট নীচের ছবিটি প্রদর্শিত করে। 


অস্টম শ্রেণী 


| সেলগুলি ফরম্যাট করা 
সেলের মধ্যে থাকা বিষয়বস্তুর আকৃতিকে পরিবর্তন করার জন্য তুমি এগুলিকে ফরম্যাট করতে 


পার। ডাটাগুলির ফন্ট এবং বিন্যাস বা আ্যালাইনমেন্ট দ্বারা এন্টার আকৃতিকে নিরূপণ করা = 


যায়ঃ 


একটি ওয়ার্কশীটে ডাটার আকৃতি ফন্ট প্রদর্শন করে। ফন্টের কিছু উদাহরণ হচ্ছে-- 
টাইমসনিউরোমান, আযারিয়েল এবং কমিকসানস এম এস, ফণ্টগুলির বিভিন্ন বিশেষত্ব আছে 
এগুলি হচ্ছে__ 


*  ফন্টের সাইজ--একটি সেলের মধ্যে থাকা ডাটাগুলির পরিমাপকে ফন্ট সাইজ উল্লেখ করে। 
= ফন্ট কালার--একটি সেলের মধ্যে থাকা ডাটাগুলির রং এক ফন্ট কালার নিরূপণ করে। 


=  কফন্টস্টাইল--সেলের মধ্যে থাকা ডাটাগুলিকে উপস্থাপিত করার জন্য বিভিন্ন পদ্ধতি হচ্ছে 
ফন্ট স্টাইল।চার ধরনের ফন্ট স্টাইল আছে। রেগুলার, বোল্ড, ইটালিক্স এবং আন্ডারলাইন। 


একটি সেলের বিষয়বস্তুকে ফরম্যাট করার জন্য নীচের প্রক্রিয়াগুলি সম্পাদন করা তোমার 
প্রয়োজন।  :. 


১... ফরম্যাট মেনুকে ক্লিক কর। 
২. _- মেনু অপশন-__অলকে ক্লিক কর। 
ফরম্যাট সেল ডায়াল বক্স প্রদর্শিত হবে। 


ফন্ট-এর ধরন, এর সাইজ এবং এর কালারকে পরিবর্তন করার জন্য তোমার প্রয়োজন নীচের " 
্রক্রিয়াগুলি সম্পাদন করা। 


১. সেলটিকে সিলেক্ট করবার মধ্যে ফন্টের আকৃতিকে তুমি পরিবর্তন করতে চাও। 
২. ফরম্যাট সেল ডায়ালগ বক্স-এ ফন্ট ট্যাব-এ ক্লিক কর। 
নীচের ছবিতে প্রদর্শিত মত ফন্ট ট্যাব প্রদর্শিত হবে। 


৩. ফন্ট তালিকা বক্স থেকে আবশ্যক ফন্টের নামকে সিলেক্ট কর এবং সাইজ তালিকা বন্ধ 
থেকে ফণ্ট সাইজকে সিলেক্ট কর। 

৪. ফন্ট স্টাইল তালিকা বক্স থেকে আবশ্যক স্টাইলকে সিলেক্ট কর। 

৫. কালার তালিকা বক্স-এর ডাউন আ্যারোতে রং-কে সিলেক্ট করার জন্য। 

৬. ওকে-তে ক্রিক কর 

নীচের ছবিতে দেখানো মত তুমি টুলবারের মধ্যে থাকা তালিকা বক্সগুলি এবং বোতামগুলি 


Aral + 111] ক্ষ B এ U 
1 1 1 1 
Fant Font Bold 11711511115 


125 tale 


একটি সেলের মধ্যে ডাটাকে ঠিকমত স্থাপন করাকে বলে আলাইন্‌মেন্ট বা বিন্যাস এই সেল- 

এ তুমি সেলের মধ্যে ডাটাকে আড়াআড়ি ভাবে (বাঁয়ে থেকে ডাইনে) এবং লম্বালম্িভাবে 

উপর 'র থেকে নীচে বিন্যাস করতে পারে। আড়াআড়ি বিন্যাসের ধরনগুলি হচ্ছে 

সাধারণ বা জেনারেল-_ টেকস্টকে বীয়ে এবং সংখ্যাগুলিকে ডান দিকে বিন্যাস করে। 

বায়ে বা লেফট_ সেলের মধ্যে ডাটাগুলিকে বাঁ দিকে বিন্যাস করে। 

দু মধ্যবা সেন্টার--সেলের মধ্যে ডাটাকে মধ্যখানে বিন্যাস কর। 

" রাইট বা ডান---সেলের মধ্যে ডাটাকে ডানদিকে বিন্যাস করে। 

. একত্র করণ বা মার্জ এবং সেন্টার বা মধ্য__সেলগুলির গুচ্ছ এক একত্র করে এবং সেলগুলির 
গুচ্ছের মধ্যে ডাটাকে মধ্যখানে রাখে। 


re SE মী 


অষ্টম শ্রেণী 


একটি সেলের বিন্যাস করার জন্য তোমার নীচের প্রক্রিয়াশুলি সম্পাদন করা দরকার 
১. সেলকে সিলেক্ট কর যার বিষয়বস্তুকে তুমি বিন্যাস করতে চাইছ। 
২. ফরম্যাট সেলস ডায়ালগ বক্স-এর মধ্যে আযালাইন্মেন্ট ট্যাব এ ক্লিক কর ৪ 


৩. সেলের মধ্যে বিষয়বস্তগুলিকে আড়াআড়িভাবে স্থাপন করাকে নিৰ্দিষ্ট করার জন্য হরাইজনটাল 
চালিকা বক্স-এর ডাউন আ্যারোকে ক্লিক কর। 


তুমি ভার্টিক্যাল তালিকা বক্স ব্যবহার করে বিষয়বস্তু ৰ ৰ 
লম্বালম্বিভাবে স্থাপন করাকে নিৰ্দিষ্ট করতে পার- 1 ALL Supennaikel 


ন & 7805 an, |; [] ৪ :%।| ifs 
একটি ওয়ার্কশীট সেলগুলির উপর বিভিন্ন আ্যালাইনমেন্ট লী | | নি 
অপশনগুলি নীচের ছবিতে দেখানো মত প্রদর্শিত হবে। 15 1: বব ৰ 

ৰ ৰ ন 


নীচের ছবিতে দেখানো মত টুলবারে থাকা তালিকা বক্স: _ *'. ঢ় গার 
এর বোতামগুলি ব্যবহার করেও তুমি বিন্যাসগুলিকে 


পরিবর্তন করতে পার। 5 চু যে লু 
বিঃ দ্রঃ বিভিন্ন সেলগুলির উপর বিষয়গুলিকে বিন্যাস করার জন্য 417 a 
সেলগুলিকে সিলেক্ট করা তোমার প্রয়োজন। কি ত 
1511৬ ৩, - 
4801 


মাইক্রোসফট এক্সেল-এর পরিচিতি 


|| শ্রেণী কক্ষের অনুশীলনী 


>. 


২. 


৩. 


স্প্রেড্‌সীটগুলি ____ হিসেবে পরিচিত। 
একটি এক্সেল ওয়ার্কশীটে ---- গুলি রো এবং গুলি। 
____ হচ্ছে একটি রো এবং একটি কলামের গুলির পরস্পর ছেদন। 


সত্য বা মিথ্যা 


১. 


২. 


৩. 


একটি এক্সেল ওয়ার্ক বুকের মধ্যে কেবলমাত্র ২৫৬টি ওয়ার্ক সীট থাকে। 
একটি সেল রেফারেন্স ক্ষেত্র সেল সংখ্যাকে প্রদর্শিত করে। 


সংখ্যার সারি গুলোকে উৎপন্ন করার জন্য এক গুচ্ছ সেলের মধ্যে সারি বা সিরিজের 
প্রথম দুটো মানকে এন্টার দেওয়ার দরকার। 


ফরম্যাট সেল ডায়ালগবক্স-এর ফন্ট ট্যাব ব্যবহার করে একটি সেলের বিষয়বস্তুকে তুমি 
বিন্যাস করতে পার। 


নীচেরগুলির উত্তর দাও 


2 


২. 


কেন্দ্র আপ্রিকেশনের তালিকা কর; 
নীচের মানগুলির থেকে__টেকস্ট, সংখ্যা এবং ডেট এন্ট্রিগুলিকে চিহ্নিত কর £ 


১. 500$ 

২. 12/5/01 

৩. 99999 

৪ 1002” 

৫. 12-187-01 

যদি তুমি ৫০১ এবং ৫০৫ দুটি পাশাপাশি সেলের মধ্যে এন্টি দাও তবে কি সারি 
বা সিরিজটি উৎপন্ন হবে। ৫টি সংখ্যার একটি সিরিজ উৎপন্ন কর। 


একটি ওয়ার্কশীটের সেল বিষয়বস্তু হচ্ছে "Marks Register of Standard XI". 
তুমি ফন্ট টাইপকে কমিক সানস্‌ এম.এস-এ সাজাতে চাও, এবং সাইজকে_১২ পয়েন্ট 
এবং সেলের মধ্যে বিষয়বস্তগুলিকে আযালাইন করতে চাও, সেলটি ফরম্যাটে পরিবর্তন 


করার জন্য প্রক্রিয়াগুলির তালিকা করে। 


7: .. 


অষ্টম শ্রেণী 


রি সংক্ষিপ্তসার 


ডাটার উপর বিশদ বিশ্লেষণ করতে স্প্রেডসীট তোমায় সমর্থ করতে। 


স্প্রেডসীট সেটা ওয়ার্কসীট নামেও পরিচিত, ডাটাকে রো এর কলাম এর আকারে প্রদর্শিত 
করে। 


এক্সেল হচ্ছে উইন্ডো নির্ভরশীল ত্যাপ্লিকেশন এবং বিশাল পরিমানে ডাটা পরিচালনার ক্ষমতা 
আছে। 


একটি ওয়ার্ক সীটের ৬৫ ৩৫৬টি রো এবং ২৫৬টি কলাম থাকে । একটি একক সেল সর্বাধিক 
৩২৭৬৭টি ক্যারেকটার ধারণ করতে পারে। 


একটি ওয়ার্কসীটে রো-গুলি উপর থেকে নীচে সংখ্যা দ্বারা চিহ্নিত করা থাকে। 
কলামগুলি অক্ষর মালা দ্বারা বাঁ থেকে ডান দিকে চিহ্নিত করা থাকে। 

একটি রো-এবং কলামের পরস্পর ছেদন বা ইনটারসেকশনকে বলে সেল। 

সেল রেফারেন্স এরিয়া সেলের সংখ্যাকে প্রকাশ করে। 

সেলের মধ্যে এন্টার করা যাবে মান বা ভ্যালুগুলি হচ্ছে টেক্সট, সংখ্যা তারিখ এবং সময়। 


সিরিজ বা সারি-র কেবলমাত্র প্রথম দুটি সংখ্যা এন্টার করে স্বয়ংক্ৰিয় ভাবে সংখ্যার সারি বা 
সিরিজ উৎপন্ন করতে এক্সেল-এব অটোফিল বৈশিষ্ট্যটি তোমায় সমর্থ করবে। 


টুলবারের শর্ট আ্যাসেন্ডিং এবং শর্ট “ডিসেন্ডিং”, বোতামগুলি একটি সেলের শ্রেণী বা রেঞ্জের 
মধ্যে মান গুলিকে বাছাই করার জন্য ব্যবহার করা যেতে পারে। 


ফরম্যাটিং সেলের মধ্যে আঁকা বিষয়বস্তুগুলির আকৃতি এবং বিন্যাসকে পরিবর্তিত করতে 
পারে। 


একটি ওয়ার্কশীটের মধ্যে ডাটা-র আকৃতিকে ফন্ট উল্লেখ করে। 
সেলের মধ্যে ডাটা-র বিন্যাসগুলিকে ত্যালাইন্মেন্ট উল্লেখ করে। 


মাইক্রোসফট এক্সেল-এর পরিচিতি 


|] কম্পিউটার কক্ষের অনুশীলনী 
কম্পিউটার কক্ষের অনুশীলনী 


চি; এক্সেল সচল কর। 

২, এক্সেল এর শর্ট বৈশিষ্ট্য ব্যবহার করে নীচের ডাটাগুলিকে আরোহণ বা আ্যাসেন্ডিং আকারে 
বাছাই কর। 

75, 117, 45, 209, 182, 67, 22, 34, 17, 6. 

এক্সেল ব্যবহার করে নীচের সারি বা সিরিজকে তৈরী কর। 

1000, 1050, 1100, 1150, 1200, 1250, 1300 

৪. নীচে প্রদত্ত ছবিতে দেখানো মত একটা এক্সেল সীট তৈরি কর বা ক্রিয়েট কর। 


ও 


BEAL. SUSE EY 


1215 af Ginin Palin Qeaterly Exams 


Hrs 


“Marks of Girin Pal in quarterly ০৪11” শিরোনামটি ফরম্যাট 

হবে__ফন্ট Book Antiqua ফন্ট স্টাইল---বোল্ড এবং ফন্ট সাইজ--১৪ 

(আ) "Serial no", "Subject" এবং "Marks" কলাম-এর শিরোনামগুলিকে 
ফরম্যাট হবে--ফন্ট ক্যুরিয়ার ফন্ট স্টাইল বোল্ড ফন্ট সাইজ--১৪। 

হে) ফিল হ্যান্ডল ব্যবহার করে ক্রমিক সংখ্যাগুলি তৈরী করতে হবে। 

(ঈ) ক্ৰমিক সংখ্যাগুলি মধ্যখানে বিন্যস্ত হবে। 


১২ ক... 


7 
* ফর্মূলাগুলিকে এন্টার করা। 


= সেলের__আপেক্ষিক বা রিলেটিভ, চরম রেফারেন্স বা আবসলিউট এবং 
মিক্সড রেফারেন্স ব্যবহার করা। 


= ফাংশনগুলি ব্যবহার করা। 

* এক্সেল-এ প্রাপ্তব্য কিছু ফাংশনগুলিকে তালিকা বদ্ধ করা। 
= চার্ট, তৈরী করা। 

= ওয়ার্কশীট এবং ওয়ার্ক বুক তৈরী করা। 


| ফর্মুলা 

যেমন তুমি ডাটা এন্টার কর একইভাবে তুমি সেলের মধ্যে ফৰ্মূলাগুলিকে এন্টার করতে পারবে। 
ফর্মুলা, দুইটি অথবা ততোধিক সেলগুলির মধ্যে সম্পর্ক তৈরী করে। ফর্মুলাকে ব্যবহার করতে 
গননাগুলি সম্পাদন করতে যেমন যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ জটিল সায়ান্টিফিক এবং গননা 
গুলিকে সম্পাদন করার জন্যও ফর্মূলাগুলি ব্যবহৃত হয়। ডাটা-র মতই ফর্মূলাগুলি সেলের মধ্যে 
স্টোর করা থাকে। যাই হোক এগুলি সেলের মধ্যে ডাটার বদলে গননার ফলকে প্রকাশ করে 
একটি সমান চিহ্ন (=) দ্বারা শুরু করে সেলের মধ্যে তুমি ফর্মূলাকে এন্টার দিতে পার। ফর্মুলাটি 
সংখ্যা অথবা টেক্সটের মান, অপারেটর্স এবং সেল-রেফারেলগুলিকে অন্তর্ভূক্ত করতে পারে। 
এগুলি ব্যবহার করে তুমি ফল বা রেজাপ্টকে গণনা করতে পার যেগুলি ওয়ার্ক সীটের মধ্যে 
স্টোর হয়ে থাকা, ডাটা থেকে তুমি চাইছ। একটি সেলের মধ্যে একটি ফর্মুলা এন্টার দিতে 
্রত্রিয়াগুলি হচ্ছে__ 


১ 


অষ্টম শ্রেণী 


যে সেলের মধ্যে তুমি একটি ফর্মুলা এন্টার করতে চাইছ সেই সেলকে ক্লিক কর। 
= চিহ্নকে টাইপ কর। 


+ অথবা--এর মত সেল রেফারেন্স এবং অপারেটর্স গুলি সহ ফৰ্মূলার মধ্যে টাইপ 
কর। 


এন্টার কি অথবা, এন্টার বোতাম [প্র কে ক্লিক কর। 


উদাহরণ স্বরূপ-_তুমি যদি A5 সেলের মধ্যে ষ্টোর হয়ে থাকা বিষয়বস্তগুলিকে যোগ করতে 
এবং A6 সেলের মধ্যে ফলটিকে স্টোর করতে চাও তবে নীচের পদ্ধতিগুলিকে তোমার সম্পাদন 


করা দরকার। 

১. &6 সেলকে ক্রিক কর। 

২. = চিহৃকে টাইপ কর। 

৩. নীচের ছবিতে দেখানো মত A1+A2+A3+A4+A5 ফৰ্মূলাকে টাইপ কর। 
| Y 
| 

৷ মা | 
৪, এন্টার কি টেপ। 
ফর্মূলাগুলিতে অপারেটারগুলি 


একটি ক্যালকুলেশন বা গননা করার জন্যে, দুটো সেল্‌ রেফারেন্সকে সংযুক্ত করার জন্য 
অপারেটারগুলি ব্যাবহৃত হয়। নীচের টেবিলে এক্সেলের মধ্যে অপারেটারগুলি তালিকা বদ্ধ করা 


হল। 


তুমি টেকস্টের মানগুলিকে “ডাবল-কোটেশন” চিহ্নের মধ্যে আবদ্ধ করে একে ফাংশন অথবা 
ফর্মুলার অঙ্গ হিসেবে এন্টার করতে পার। 


ঢ় ত: "আৰূ 


ন <; 


12 
ৰে 
20 
| 


="Mr." & "Joy" 


=AI=I15 
Al এর মধ্যে 15 
এর সমান মান থাকে 


"Mr. Joy" 
সত্য হবে যদি 
সত্য হবে যদি 


Al এর মধ্যে 15 
এর মান কম হবে। 


=./&1<=!5 
Al এর মধ্যে 
15 এর সমান 
বা কম মান হবে। 


=/%1=>15 


=Al>=15 


এর মধ্যে মান 15 
এর বেশী অথবা 15 
এর সমান হয় 


অস্টম শ্রেণী 


|| সেল রেফারেন্স করা বা সেলগুলিকে চিহ্নিত করা 


ফৰ্মূলায় ব্যবহৃত সেলগুলির আ্যাড্রেস বা যথাযথ পরিচয় সেল রেফারেন্স হিসেবে পরিচিত। 
সেল রেফারেন্সগুলি তিন ধরনে শ্রেণীবদ্ধ করা যায়। এগুলি হচ্ছে__ 


= আপেক্ষিক রেফারেন্স বারিলেটিভ রেখা বিশেষ। 
চরম রেফারেন্স বা আযবসল্যুট রেখা। 

* = মিশ্র বাসিক্সড্‌ রেফারেন্স করা। 

রিলেটিভ রেফারেন্স করা 


এখন তুমি একটি সেলের মধ্যে ফর্মূলার অঙ্গ হিসেবে একটি সেলকে দেবে। এক্সেল সেলটির 
অবস্থান যে সেলের মধ্যে ফর্মুলা এন্টার করা হয়েছে তার আপেক্ষিককে নির্ণয় করার। 


উদাহরণস্বরূপ -- তুমি সেল A3 তে ফরমূলা /,1+42 এন্টার করবে, এর অর্থ হচ্ছে তুমি 
বর্তমান সেলের উপরে ২ সেলের বিষয়বস্তকে যোগ করবে এবং বর্তমান সেলের মধ্যে ফলকে 
স্টোর করছ। রিলেটিভ রেফারেল এর সুবিধা হচ্ছে যে যদি ফর্মূলাকে অন্য সেলে স্থানাস্তরিত 
বা কপি কর তবে ফর্মূলার মধ্যে উল্লেখিত সেলটি যথাযথভাবে পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ 
যদি ফর্মূলাকে সেল /3 থেকে সেল ০3-এ কপি করতে চাও, ফর্মুলা নিজ থেকেই ০1402 
তে পরিবর্তিত হয়ে যাবে। তুমি নীচের ছবিটাকে লক্ষ্য কর - সেল A3 মধ্যে ফর্মুলাটি A1+42, 
A2 এর বিষয়বস্তুগুলিকে যোগ করে যখন 03 তে একই ফর্মুলা কপি হয়, তখন এটা 0] 
এবং 02 বিষয়বস্তুগুলিকে যোগ করে। 


ফর্মুলা এবং ফাংশন 


চরম রেফারেন্স বা আ্যাবসলিউট রেফারেন্স করা 


রিলেটিভ রেফারেন্স-এ কলামের নাম এবং রো-এর নাম্বার পরিবর্তিত হয়ে যায়। যখন একটি 
ফর্মুলাকে তুমি একটি আলাদা সেলে সরাও অথবা পরিবর্তিত কর। যখন একটি নিৰ্দিষ্ট মানকে 
তোমার র উল্লেখ করতে হবে তখন এক্সেল-এর ভুল আপেক্ষিক বা রিলেটিভ রেফারেন্স কাজ 
করবে না। 


উদাহরণ স্বরূপ একটি সংস্থা তার সেলসের কর্মীদের একটি মাসের মোট বিক্রয়ের দশ শতাংশ 
কমিশন বা ছাড় পুরস্কার হিসেবে প্রদান করতে চায় এ ধরণের ডাটার ওয়ার্ক শীট নীচের ছবিতে 
একত্রিত হল। 


As 
| Commissions November 2001 
Sales Department 


om: 10031 35125 =6.। mein 
| ¥ Taller 7] || 
61051) 5353 

15815 4 

এ]: Mra 

; | janch ey 


০7৮১ 


7 


‘] Hate 
05-এসে ফৰ্মুলাটি এন্টার করতে হবে তা হচ্ছে B5* 811 যখন একই ফর্মুলা সেল 6" 
এ কপি হচ্ছে তখন ফর্মুলা 86 * 812 এ পরিবর্তিত হয়ে যাচ্ছে, ফর্মূলা ভুল ফল প্রকাশ 
করছে কারণ 312-এ কোন মান নেই। 
এ ক্ষেত্রে ছাড় বা কমিশনকে সঠিকভাবে গণনা করার জন্য ফৰ্মূলাতে 811-এর সেল রেকারে, 
নিৰ্দিষ্ট থাকতে হবে। সুতরাং তোমার চরম বা জ্যাবসলিউট রেফারেন্স ব্যবহার করা দরকার। 
আবসলিউট রেফারেল হর করে যখন একটি কর্মূলা একটি সেল থেকে অন্য সেলে কপি 
হয় বা সরে যায় তখন একটি সেলের রেফারেল পরিবর্তন হয় না। 
রিলেটিত বা আপেক্ষিক রেফারেলকে চরম বা জ্যাবসলিউট রেফারেল পরিবর্তিত করার অন্য 
তোমার দরকার একটি-লেল-লেফারেগ 48 চিহাছারীনিিরী ওপার ওদাহনাার ৰ 
ফর্মুলাতে ৪1] সেলের রেফারেন্সটি অবশ্যই $8$11-হিসেবে লিখতে হবে। 05 সেলে লিখতে 
হবে ফর্মূলটি ছবিতে দেখানো হল__ 


ON 


© Cnmmissinns - November 2001 
+ Sales Department 


lane | 51 13|55 tx} 140) 
৮5৮ = 22136 
[1717 ৯২ 
Kany Lino sh 
ALLE Misra 
১ /৭৭% |; ৩) ANIL 


Kate 114 


এরপর যখনই তুমি 06. 07, 08 এবং 09 ফর্মুলা কপি করতে যাবে তখন 135 সেলের 
রেখা যেমন হবে আপেক্ষিক বা রিলেটিভ সেখানে ৪11 সেলের রেফারেন্স হবে চরম বা 
আযবসলিউট। 


মিশ্র বা মিক্সড রেফারেন্স 


কিছু কিছু ক্ষেত্রে তুমি কেবলমাত্র রো বা কলামকে ফর্মুলার মধ্যে নিৰ্দিষ্ট রাখতে চাও। এ 
ধরনের ক্ষেত্রে তোমার প্রয়োজন হয় রো নতুন কলাম-এর জন্যই আ্যাবসলিউট বা চরম রেফারেল 
ব্যবহার করা। 


উদাহরণ স্বরূপ-_একটি সংস্থা দুৰ্গা পূজা উৎসব উপলক্ষে এদের উৎপাদনের উপর ছাড় দিচ্ছে। 
বিভিন্ন ছাড়ের উপর জিনিসগুলোর দাম নির্ধারণ করতে গণনার জন্য ডাটা নীচের ছবিতে দেখানো 


নে 5 E 
Tooja Holidays Sale 


170 Price Thaneh Na. 1 01778 Na. 2 
Disxuunt 1012৮45॥ 
3419 Bt 


1. 


06...D10.সেলগুলিতে ছাড়গুলিকে গণনা করার জন্য তোমার €6-এ নীচের ফর্মূলাগুলো এন্টার 
দেওয়া দরকার B6 - (B6*05) 


০6 সেলে ছাড়টি সঠিক ভাবে প্রদর্শিত হবে। যাই হোক অন্য সেলগুলিতে তুমি এই ফৰ্মূলাকে 
যাবে তখন ফলগুলি সঠিক হবে না এবং নীচের ছবিতে দেখানো মত উপস্থিত হবে। 


7 2 


«| |. 
Tooia Tolidays Sale 


নাত Price Runch Nn. | Brauch hla. 2 
‘ 05৮5০ 7১55৮এ৪এ 
ৰু 119" দন 
ত Tevet এ i ৮5৬৩ 
৮ ‘Se I) 2৭471 1- 47111 
28 17 75151107 2 532348 5 
মহ, এরি ত! আীনমীলনা TMF 
7 0-90017 11 mr | 27274 7" 


তুমি লক্ষ্য করবে 06 সেল ছাড়া অন্য সমস্ত সেলে সেলগুলির ভুল গণনা হয়েছে, এর কারণ 
হচ্ছে রিলেটিভ বা আপেক্ষিক রেফারেন্স ব্যবহৃত হয়েছে তাই সুতরাং 07 সেলের ফর্মুলা 
হয়েছে__ 

= 7 = (B7 + 06) 

একইভাবে D7 সেলের ফর্মুলা হয়েছে-- 

= 06 -(06 +$.195) 

এই ক্ষেত্রে তোমার নিশ্চিত করা দরকার যে মুল্যের জন্য কলাম রেফারেন্স পরিবর্তিত হবে 
না বা ছাড়ের জন্য রো রেফারেল পরিবর্তিত হবে না। সুতরাং তোমার প্রয়োজন সঠিক ফর্মুলা 
নীচের দেখানোর মত করতে হবে। 

= $36 _ ($B6*C$5) ৷ 

যখন উপরের ফৰ্মূলাটি 06 সেলে টাইপ করবে এবং [06 সেলে একে কপি করবে ফৰ্মূলাটি 
পরিবর্তিত হবে__$86-($36%19$5) এইভাবে যখন তুমি 06 থেকে ০7 সেল পৰ্য্যন্ত ফর্মূলাকে 
কপি করবে তখন ফর্মুলা পরিবর্তিত হবে $৪7 - ($87*0$5)। ফর্মুলা কপি হবার পর গণনা 
করা মানগুলি নীচের ছবিতে দেখানো হল £ 


Puanje Hulilay's Sule 


17568548158 No.1 BRearwhd 2 


101-50018001 Diamant 


অষ্টম শ্রেণী 


} ফাংশন 


ংশন হচ্ছে ছোট ছোট প্রোগ্রামগ্ডলি যেগুলি বিশেষ উদ্দেশ্যে ব্যবহৃত হয়। এগুলি ডাটা গ্রহণ 
করে এবং ডাটার উপর গণনা করে করার পর একটি মানকে প্ৰদৰ্শন করে। তুমি ফাংশনগুলির 
ব্যবহার করে অথবা একগুচ্ছ গাণিতিক প্র্যাক্টিক্যাল, তারিখ এবং সময়-এর অপারেশনগুলি 
করতে পার। 


উদাহরণস্বরূপ-_এক্সেল '$17" নামে একটি ফাংশন প্রদান করে যেটা একগুচ্ছ মানের উপর 
যোগফলকে গণনা করে। উদাহরণস্বরূপ 


Sum(Al:AS) 
শেষ A! থেকে 4১5 সেল পর্য্যন্ত মানগুলির যোগফল গণনা করে, 


এখানে সিম্বলটি একটি মানের শ্রেণীকে নির্দেশ করে, তুমি একই ফাংশনকে এইভাবে লিখতে 
পার-- 


= Sum (Al, A2, A3, A4, AS) ফাংশনে যে ডাটা দেওয়া হয় তাকে বলে ফাংশনের 
আৰ্গুমেন্ট উপরের উদাহরণে 41:45 হচ্ছে যোগ করার ফাংশনের জন্যে আর্শুমেণ্ট। 


ফাংশনগুলি, ফর্মূলার মতই একটি সেলে একটি করা হয়। যাইহোক, যখনই তুমি একটি সেলে 
ফাংশনগুলি যখন এন্টার করবে তখন নীচের ডাটাগুলি মনে রাখবে। 


জজ. ফাংশনের নামগুলি অবশ্যই শুরু হবে = সিম্বল দিয়ে। 
হর. আগুমেণ্টগুলি ব্রাকেটের মধ্যে আবদ্ধ থকবে। 


নর যদি কোথাও একের থেকে বেশী আর্গুমেন্ট থাকে তবে এগুলি, কমা দ্বারা অবশ্যই 
পৃথক করা থাকবে। 


ঙ্র যদি কোন আ্গুমেণ্টের মধ্যে একটি স্টেটমেন্ট থাকে সেটা ডায়ালগ দখল করে তবে 
মানগুলিকে কোট (“ ”) দ্বারা অবশ্য করতে হবে। 


ম্যাথমেটিক্যাল বা গাণিতিক ফাংশন 

a“ 4৮5 (নাম্বার)--এই ফাংশনটি সংখ্যার চরম মান বা আ্যাবসলিউট ভ্যালুকে প্রকাশ করে 
সেই আগুমেণ্ট হিসেবে সরে যায়। উদাহরণস্বরূপ 
= abs (10) 
10 কে প্রকাশ করে। 


রা... 


ফর্মুলা এবং ফাংশন 


ওএনোম্বার)__এই ফাংশনটি সংখ্যার বর্গমূল বা স্কোয়ার-রুটকে দেখায় সেটি একটি 
আর্মেন্ট হিসেবে সরে যায়। উদাহরণস্বরূপ 

01016) 

4 দেখাবে। 

০(সংখ্যা, ভাজক)__যখন আর্মেন্ট ভাজক দিয়ে আর্গুমেণ্ট সংখ্যাকে ভাগ করা 
হবে তখন এই ফাংশনটি ভাগশেষকে প্রকাশ করে উদাহরণস্বরূপ_ 

=mod(12, 10) 

2 দেখাবে। 


স্টাটিস্টিক্যাল ফাংশন 


Average(সংখ্যা-১, সংখ্যা-২, ..)_ এই ফাংশনটি মানগুলির গড়কে দেখাবে সেটা 
আর্মেন্ট হিসেবে_সরে যায়। উদাহরণস্বরূপ_ 

=average( 10, 12, 14) 

12 দেখাবে। 

C০Un(মান-১, মান-২)-_এই ফাংশনটি একটি নির্দিষ্ট শ্রেণী বা রেঞ্জের মধ্যে প্রাপ্তবা 
মানগুলির সংখ্যাটি গণনা করে। এই ফাংশন টেক্সট এন্টিগুলো এবং শূন্য সেলগুলিকে 
গণ্য করে না। 

৪, নোম্বার-১, নাম্বার-২)-_সরে যাওয়া বা পাস্‌ হওয়া 
বড় মানকে এই ফাংশন দেখায় উদাহরণস্বরূপ_ 
=Max(20, 30) 

30 দেখাবে। 

1 নোম্বার-১, নাম্বার-২) এই ফাংশনটি সরে যাওয়া আৰ্গুমেণ্টগুলির মধ্যে সবচেয়ে 
ছোট সংখ্যাকে দেখাবে, উদাহরণস্বরূপ 

=Min(20, 30) 

20 দেখাবে। 


আৰ্গুমেণ্টগুলির মধ্যে সবচেয়ে 


ডেট ফাংশন 


19480)_এই ফাংশনটি বর্তমান তারিখকে দেখাবে। 
[ব০৬()-এই ফাংশনটি বর্তমান তারিখ-এর সময় কে দেখাবে। 


UU 


অস্টম শ্রেণী 


_ টেক্সট ফাংশন 
[.90(টেক্সট)--এই ফাংশনটি টেবিলের দৈর্্ঘকে দেখাবে সেটা আগ্ুমেণ্ট হিসেবে সরে 
যাবে। উদাহরণস্বরূপ 


Len(‘‘Hello World)-১১ দেখাবে। 
an ০97০81৩191৩(টেক্সট-১, টেকট-২)-_এই ফাংশনটি দুটো টেক্সট মানকে সংযুক্ত করে। 
উদাহরণস্বরূপ 


= Concatenate(“ Hello”, World”) 
“Helloworld” দেখাবে। 


লজিক্যাল ফাংশন 


লজিক্যাল ফাংশন হচ্ছে শক্তিশালী ফাংশন সেটা তোমার ওয়ার্কশীটে সিদ্ধান্ত নেবার বৈশিষ্ট্যগুলি 
সংযুক্ত করার জন্য তোমায় সমর্থ করবে। এরকম একটি ফাংশন যেটি বহুল ব্যবহৃত তা হচ্ছে 
IF ফাংশন। র্‌ 


৪:৫7) 


| 


যখন তুমি একটি এক্সেল ওয়া্কশীট ডাটা বিশ্লেষণ করবে তুমি নিশ্চয়ই ডাটাগুলিকে চাক্ষুষ 
বা ভিসুয়যাল প্ৰদৰ্শন করতে চাইবে। তোমার ডাটাকে চাক্ষুযভাবে কাশ করার জন্য এটা ব্যবহার 
করে তুমি চার্ট ক্রিয়েট করতে পার। চার্ট বিশাল পরিমাণের ডাটাকে সংক্ষিপ্তাকারে এবং সহজে 


একটি চার্টের প্রয়োজনীয় অংশগুলি হচ্ছে-- 

ডাটা__একটি চার্ট দুই গুচ্ছ ডাটার মধ্যে সম্পর্ক প্রকাশ করে। তাই একটি চার্ট করার 
জন্য কমপক্ষে__ 

= দুই গুচ্ছ বা সেট ডাটা তোমার দরকার পড়ে। একটি গুচ্ছ ডাটা। )-অক্ষ বারবার, 
প্রদর্শিত হয় এবং অন্য গুচ্ছ ডাটা %-অক্ষর বরাবর প্রদর্শিত হয়, উদাহরণ স্বরূপ 
যদি তুমি তোমার শ্রেণীর ছাত্রদের প্রাপ্ত ন্বরগুলিকে বিশ্লেষণ কর তবে ছাত্রদের নামগুলি 
হচ্ছে X-অক্ষ বরাবর প্রদর্শিত একগুচ্ছ ডাটা-এবং-তাদের নম্বর গুলি হচ্ছে Y-অক্ষ 
বরাবর আর একগুচ্ছ ডাটা। 

ডাটাগুলির নামকরণ বা ত্যাক্সিস করে ডাটাগুলির অর্থকে প্রকাশ করার জন্য তোমার 
প্রত্যেক ডাটাকে নাম দেওয়া দরকার। উপরের উদাহরণ--সঠিক নামকরণ হচ্ছে নেম্‌ 
এবং মার্কস্‌। 

একটি চাট তৈরী করা 

এক্সেলের চার্ট উইজার্ড_ চার্টগুলি, তৈরী করাতে সহায়তা করবে। উদাহরণস্বরূপ -_পাঁচটি ছাত্রদের 

কোয়া্টালী ও হাফইয়াৰ্লি পরীক্ষার প্রাপ্ত ন্বরকে তুমি বিশ্লেষণ করতে চাইছ। তুমি একটি চাট 

তৈরী করতে চাইছ যেটা ডাটার ভিত্তিতে এদের পরীক্ষার সেল বা কার্যকারিতা কে তুলনা করে 

যেটা নীচের ছবিতে দেখানো হয়েছে। 


ক 


অষ্টম শ্রেণী 


A B ৰ 
Marks Analysis 


PUN _- 


Name Average Marks 
Quarterly Half Yearly 
5 Ajit Bose 59 61 
6 449৮ 28 48 48 
7 Biplab Bose 40 32 
8 Debanjan Sil 60 64 
9 Dimple Sen 


একটি চার্ট তৈরী করার জন্য তোমার নীচের প্রক্রিয়াগুলি করা দরকার। 

ওয়ার্কশীটের উপর ডাটাগুলিকে সিলেক্ট কর যার জন্য তুমি চাইছ চার্ট করতে। 

২. ইনসার্ট মেনুকে ক্লিক কর। 

৩. চার্ট মেনু অপশনে ক্লিক কর। 

চার্ট উইন্ডোটি শুরু হবে। 

নীচের ছবিতে দেখানো মত টুলবারে থাকা চার্ট উইন্ডোর বোতামেও ক্লিক করতে পার। 
Chat vV/izac 


[7 = ভালা She BEES. ভা ৪১8: iow * ©. 
চার্ট উইজাৰ্ড--স্টেপ-১ >, চাটটাইপ নামে ডায়ালগের বক্সটি প্রদর্শিত হবে। যেমন নীচের ছবিতে 


=== ঢা তা 
য়ু 1] এ] | 
রি রি | 


এই ডায়ালগ বকসটি চার্ট এর ধরনের তালিকাকে প্রকাশ করে যেটাকে তুমি তুমি সিলেক্ট করতে পার। 


৪. একটি াৰ্টটাইপকে সিলেষ্ট কর। উপরের উদাহরণ তালিকা বস্স-_ াটাইপকে এটাকে 
ক্লিক কর। 


চিতলৰ _ 


৫. নেক্সট বাটনকে ক্লীক কর। 
চার্ট উইন্ডোটি সিলেক্ট করা ডাটার উপর নির্ভর করে চার্ট-এর একটা দৃশ্য প্রদান করবে। 


৬. Next> বোতামে-ক্রিক কর। 
চার্ট উইজার্ড স্টেপ-৩ অফ ৪-চার্ট অপশনটি প্রদর্শিত হবে যেমন নীচের ছবিতে দেখানো হয়েছে-_ 


2] 
৭. চার্ট তালিকা বক্স-এ চার্ট টাইটেল টাইপ কর। 
৮, ক্যাটেগরি (১) এক্স £ টেক্সট বক্সে X-অক্ষের নাম টাইপ কর। 
৯, ভ্যালু (%)-এক্স টেক্সট বক্সে Y-অক্ষের নাম টাইপ কর। 


উপরের উদাহরণের জন্য চার্ট টাইটেল---টেক্সট বক্সে মার্কস আ্যানালিসিস্‌ টাইপ কর। ক্যাটেগরী 
(১0) আক্সিস £ তালিকা বক্সে নেম টাইপ কর। ভ্যালু (Y) আযাক্সিস্‌ তালিকা বলে 


মার্কস্‌ টাইপ কর। 
১০. ক্লিক কর নেক্সট বোতামে। 


নাসা 


অষ্টম শ্রেণী 


চার্ট উহজাৰ্ড স্টেপ-4 অফ 4, চার্ট লোকেশন নীচের ছবিতে দেখানো মত প্রদর্শিত হবে। 


Chon ভিজ] - Stop 4 of 4 - (9514 Location 


চা্টটিকে তুমি নৃতন শীট হিসেবে স্থাপন করতে পার অথবা ওয়ার্ক শীটে একটি বস্ত 
হিসেবে চার্টটিকে স্থাপন করতে পার। 


১১.  ফিনিস বোতামে ক্লিক কর। 
নীচের ছবিতে দেখানো মত চার্টটি তৈরী হবে। 


চার্ট এডিট করা 


এজেল-এ চাট তৈরি হওয়ার পর সেটিকে যে কোনও. সময়েই এডিট বা ফরম্যাট করা 
যায়। চাটকে নিম্নলিখিত ভাবে এডিট বা-ফরম্যাট করা যায়। 


চাট-এর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা 
অন্য ধরণের চার্ট ব্যবহার করা 
চাটকে সরানো বা রিসাইজ করা 


চাট-এর এরিয়া বলতে তার ব্যাকগ্রাউন্ড এরিয়াকেই বোঝায়, যেখানো চাটটিকে রাখা হয়েছে। চার্ট 
এৱিয়াকে ফরম্যাট করার জন্য ফরম্যাট চাট এরিয়া ডায়ালগ বক্স খুলতে হবে। 


তুমি মূল ডটাকেও পরিবর্তন করতে পার। এই ডাটাগুলি দিয়েই একটি চার্ট তৈরি হয়। 


২7 


ফর্মুলা এবং ফাংশন 


কখনও চাট তৈরি হওয়ার পরেও মূল ডাটার পরিবর্তন করা প্রয়োজন হয়। এক্সেল- 
এ সেই কাজটি যে কোনও সময়েই -করা-যায়। 


মূল ডাটা পরিবর্তন করার জন্য - 
বর্তমান ভ্যালুর পরিবর্তন 


নতুন ভ্যালু ঢোকানো 
বর্তমান কোনও ভ্যালুকে মুছে দেওয়া 


|| ডটাকে প্রিন্ট করা 


ডাটার বিশ্লেষণ করা হয়েছে। তুমি তোমার কাজের প্রিন্ট আউট অবশ্যই চাইতে পার, তুমি 
ওয়ার্ক শীটটি ছাপাতে চাইতে পার। ওয়ার্ক সীটের কিছু নির্বাচিত অংশ অথবা সম্পূর্ণ ওয়ার্কশীটটি, 
প্রিন্ট আউট নিতে হবে তার কপির সংখ্যা ও তুমি নির্দিষ্ট করে দিতে পার। একটি ওয়ার্ক 
শীটের প্রিন্ট আউট নেবার জন্যর তুমি নীচের প্রক্রিয়াগুলি সম্পাদন করতে পার। 

১. ফাইল মেনুতে ক্লিক কর। 

২... প্রিন্ট মেনু অপশনে ক্লিক কর। 

নীচের ছবিতে দেখানো মত প্রিন্ট ডায়ালগ বন্সটি প্রদর্শিত হবে। 


| [তর]. ময় 
৩. ডায়ালগ বক্সের প্রিন্ট আউটঅংশ থেকে আ্যাকটিভ শীটস্‌ সিলেক্ট কর। 
৪. ডায়ালগ বক্সের কপিস্‌ অংশ থেকে কপির সংখ্যা সিলেক্ট কর । 
প্রিন্ট আউট নেবার পর ওয়ার্কশীটটি কেমন দেখতে হবে তা দেখার জন্য তুমি প্রিভিউ বোতামটি 


ক্লিক করতে পার। 


Me 


অষ্টম শ্রেণী 


যে ওয়ার্কশীটের প্রিন্ট হবে তার প্রিভিউ হল নীচের ছবিটি। 


০২৪ 


১8511 


৫. ওকে-তে ক্রিক কর। 
আযকটিভ বা সক্রিয় ওয়ার্কশীটটি ছাপা হবে। 


|| শ্রেণী কক্ষের অনুশীলনী 

নীচেরগুলি মিল কর 

১. নীচের চার্টগুলির সংগে এদের ধরনের সাথে মিল কর £ 
চার্ট 


লাইন 


পাই 


এরিয়া 
নীচেরগুলি উত্তর দাও 


১. একটি চার্টের ডাটা এবং অক্ষের নামকরণ বা ত্যাক্সিস্‌ লেবেল ব্যাখ্যা কর। 


TSG  & 


২. তোমার র ওয়ার্কণীটের একটি নির্বাচিত অংশের তিন কপি তুমি ছাপাতে চাও। এটা করার 
জন্য প্রক্রিয়াগুলি তালিকাবদ্ধ কর। 


কম্পিউটার কক্ষের অনুশীলনী 


১. নীচের ওয়ার্কশীটটি ক্রিয়েট কর এবং নীচে প্রদত্ত প্রশ্নগুলি সমাধান কর। 


4 ৷ 2 ৮ 
Sales Department 


|| 

4 ১০1৮৯171001 es | RUpees 

© Hame January February 11919) Tatal Sales! Commission Remaiks 
4 Salesman 5 

£ Amn 5301 15771 1277" বেটি] 

৮ Asal ১000] _1044- 230. 

+? Wit Ply 12771 5707 nn 

{ সহ (৩ Meharry 1.1111 11511 11 

৪ 5151 Das 11200) 132]: 100): 

I 


11 Aveiaye Sales 

(ক) প্রত্যেক সেলস্ম্যান দ্বারা মোট বিক্রয়কে গণনা কর। 

(খ) প্রত্যেক মাসের গড় বিক্রয় গণনা কর। 

(গ) প্রত্যেক সেলস্ম্যান দ্বারা প্রাপ্ত কমিশন বা ছাড় গণনা কর। 

চিত্র £ প্রত্যেক সেলসম্যান ছারা মোট বিক্রয়ের উপর ৫ শতাংশ হিসেবে কমিশন বা ছাড় 
হিসেবে করা হবে। 

(ঘ) যদি একটি সেলসম্যান দ্বারা বিক্রয় পাঁচ হাজার টাকার বেশী হয় তবে “9০০৫৮ এই 
মন্তব্য দাও। “ব্যাড” এই মন্তব্য দাওঃ 

২. নীচের ওয়ার্কশীটটি ক্রিয়েট কর এবং একটি কলাম চার্ট তৈরী কর! 


অস্টম শ্রেণী 


ছু ৪৯০০ Encel - example 7121৮] 


“ih ce এত পতিত তালি এত এটি, Meee PE আহ] 
[7 আআ Sree ১২ £&2, &॥৪ HUES». 
1 ~ | = 


= ৮ ্চ ৰ Ea 


Fxpunsas bur 11011170170) 01 10151821718011 


এ (71890 111 

হু 1 209101 53 নো 

¢ Me ১৮ ১-৮ 
| ald fl il 
17011172017 এ | 

rf 


|| 
fa বৰ ১৮582 Sheets 058 fl 
2 


৩. তৈরী করা চাটসহ ওয়ার্কশীটে (প্রশ্ন ২ উল্লেখ্য) থাকা ডাটাগুলি ছাপাও। 


|| শ্রেণী কক্ষের অনুশীলনী ন 
শূন্যস্থান পূর্ণ কর 


>. সেল D1, D2, D3- গুলির মধ্যে মানগুলিকে গুণ করবার ফর্মুলা হল ___। 

ৰ একটি সেলের মধ্যে আ্ুমেণ্টটি অবশ্য ---- দ্বারা পৃথক করা যাবে। 

৩, তিন ধরনের সেল রেফারেন্সিং হচ্ছে -__, -- এবং = 

সত্য বা মিথ্যা বল 

১. সিল রেফারে্গকে চরম বা আযাবসলিউট থেকে রিলেটিভ বা আপেক্ষিক এ পরিবর্তন 
করার জন্য সেল রেফারেগুলিকে $ চিহ্ন সহ শুরু করা তোমার প্রয়োজন। 


২. যখন তুমি একটি করায় সংখ্যা অথবা তারিখ ব্যবহার করবে, তোমার দরকার এগুলিকে 
ডাবল কোটেশন চিহ্ন দ্বারা আবদ্ধ করা। 


৩... 198) বর্তমান তারিখ এবং সময়কে দেখায়। 
শীচেরগুলির উত্তর দাও 


একটি সেলের মধ্যে ফর্মুলা এন্টার করার প্রক্রিয়াগুলি কি? 
চরম বা আআবসলিউট রেফারেন্স করা উদাহরণসহ ব্যাখা কর। 


৩. একটি সেলে ফাংশনগুলি এন্টার করার সক্ষম মান রাখতে হবে বিষয়গুলিকে তালিকা 
বদ্ধ কর। 


522 


|| 


ফর্মুলা এবং ফাংশন 


এক্সেল-এ পাওয়া যায় স্টাটিস্টিক্যাল এবং ম্যাথমেটিক্যাল এর জন্য তিনটে করে 
ফাংশনকে তালিকা বদ্ধ কর। 


৫. নীচের ফাংশনগুলির আউটপুটগুলিকে বল। 


(অ) 1৪,010, _15) 


(আ) 4৬০788০9010, 11, 12, 13) 
(ই) Mod(l5, 3) 
(ঈ) 00708167916 (+৬/৩1০017৩), “to”, “Extel") 
(ঝ) ০৬) 
|| সংক্ষিপ্তসার 


ফর্মুলাগুলির ব্যবহার হয় সাধারণ গণনাগুলির সম্পাদন করার জন্য যেমন যোগ করা বা ভাগ 
করার জন্য। 

টেকস্ট, তারিখ এবং সময়-এর মানগুলি যখন ফর্মূলাতে ব্যবহৃত হবে তখন এগুলি ডবল 
কোটেশন সম্পর্ক দ্বারা আবদ্ধ হতে হবে। 

সেল রেফারেন্সগুলি তিন ধরনের শ্রেণীতে বিভক্ত হয়__রিলেটিভ বা আপেক্ষিক চরম বা 
আযবসলিউট মিশ্র বা মিক্সড। 

ফাংশন হচ্ছে ছোট ছোট প্রোগ্রাম যে ডাটা করে এবং ডাটার উপর ক্যালকুলেশন বা গণনা 
করার পর একটি ফল প্রকাশ করে। 

সেলের মধ্যে ভুল ছাড়াই ফাংশনগুলিকে এন্টার দেয়ার জন্য ফাংশন উইন্ডোটি তোমায় সমর্থ 
করবে। 

এক্সেল ফাংশনগুলির কিছু শ্রেণী হচ্ছে__ টেক্সট, নিউম্যারিক, এবং তারিখ সময়। 
বিশ্লেষিত ডাটাকে দৃশমান বা ভিসুয়্যাল এবং সহজে বোঝা যায় এমন ফরম্যাটে প্রকাশ করার 
জন্য চার্ট সহায়তা করে। 

এক্সেল বিভিন্ন প্রকারের চার্টের ধরনকে প্রদান করে যেমন বার চার্ট, পাইচার্ট এবং লাইন চা্ট। 


চা্টের প্রয়োজনীয় অংশগুলি হচ্ছে ডাটা এবং অক্ষের ত্যাক্সিস লেবেল। 

এক্সেল-এর মধ্যে ডাটাকে ছাপানোর মধ্যে পড়ে একটি ওয়ার্কশীট ছাপানো-_ওয়ার্কশীট-এর 
একটি নির্বাচিত অংশ অথবা সমস্ত ওয়ার্কবুকটি ছাপানো। 

ওয়ার্কণীটের প্রিভিউটি একটি পদ্ধতিতে প্রদর্শিত করে যার দ্বারা শীটটি ছাপা হবে। 


ঠা — 


ইন্টারনেট 


= ভূমিকা 

= WWW কে বুঝতে পারা। 

= ওয়েবের সুবিধাগুলি তালিকা করা। 

=  ইন্টারনেট-এর বৈশিষ্ট্যগুলি তালিকা করা। 

= ড/৬/৬/-তে ব্যবহৃত পরিভাষাগুলি বুঝতে পারা ৰি 
= বিভিন্ন ধরনের ইন্টারনেট আযাকসেস সম্পর্কে ধারণা 

= ওয়েব ব্রাউজার ব্যবহার করা। 

* ইন্টারনেটে কানেক্ট করা 

« ইন্টারনেটে ফাইল আপ-লোড এবং ডাউন-লোড করা 
= একটি ওয়েব পেজ সেভ করা 

«  ফেভারিট-এ সাইটগুলি যোগ করা। 

আর্টিকেল এবং টেক্সট দেখার জন্য সার্চ ইঞ্জিনের ব্যবহার করা। 
= চ্যাট ফোরাম-এ চ্যাট করা। 

* একটি ছোট পেজকে ক্রিয়েট করা। 


[] ই-মেল আ্যাকাউন্ট 
| এচ ত'ত এ AMA EN 


|| ভূমিকা 

কমিউনিকেশন হচ্ছে মানুষের কাছে স্বাভাবিক ব্যাপার কমিউনিকেশন হচ্ছে একজনের বা এক জাগা 
থেকে অন্য আর একজনের বা জায়গাতে তথ্যাদি বা ইনফরমেশনের স্থানাস্তকরণ। কমিউনিকেশনে 
তোমার থাকবে একটি ইনফরমেশন প্রেরক একটি ইনফরমেশন গ্রাহক এবং একটি মাধ্যম যার মধ্যে 
দিয়ে কমিউনিকেশন সংঘটিত হয়। তুমি ইতিপূরেই টেলিভিশন টেলিফোন এবং ট্রানিজস্টরের সাথে 
পরিচিত হয়েছে যেগুলি কমিউনিকেশনের জন্য ব্যবহৃত হয়। কমিউনিকেশনের যে রূপটি আজকের 


০ তেৰা 


-__ টা 


অষ্টম শ্রেণী 


দিনে জনপ্রিয় হয়েছে তা হচ্ছে দুটি কম্পিউটারের মধ্যে কমিউনিকেশন বা যোগাযোগ। কমিউনিকেশনের 
এই ধরনে ইনফরমেশনের প্রেরক এবং গ্রাহক হচ্ছে কম্পিউটার নিয়ে কাজ করা লোকজন এবং 
যার মাধ্যমে ইনফরমেশন স্থানান্তরিত হয় সেই মাধ্যমটি হতে পারে কেবল, স্যাটেলাইট লিঙ্ক অথবা 
ইলেকট্রোম্যাগনেটিক ওয়েব। এটিই কম্পিউটার নেটওয়ার্ক তৈরীর দিকে পরিচালিত করেছে। একটি 
কম্পিউটার নেট ওয়ার্কের মধ্যে একগুচ্ছ কম্পিউটার অবস্থিত থাকে যেটা, একে অপরের সাথে 
যোগাযোগ করে। কম্পিউটার নেটওয়ার্ক তোমাকে রিসোর্স বা খবরের উৎস এবং ইনফরমেশনের 
ভাগ নিতে দেবে। যে কম্পিউটার ইনফরমেশন সরবরাহ করে তাকে বলে সার্ভার এবং যে কম্পিউটারটি 
ইনফরমেশন গ্রহন করে তাকে বলে ক্রায়েন্ট। 
ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন সাধন করেছে। ইন্টারনেটের সাহায্যে তোমরা পৃথিবীর 
এক্রান্ত থেকে অন্যপ্রান্তে সেকেন্ডের মধ্যে ডেটা বা তথ্য প্রেরণ ও গ্রহণ করতে পার কি ধরনের 
কানেকশন এবং কোন ব্রাউজার ব্যবহার করা হচ্ছে তার উপর ইন্টারনেট আ্যাকসেস নির্ভর করে। এই 
অধ্যায়ে তোমরা ইন্টারনেট কানেকশনের বিভিন্ন ধরণ ও প্রক্রিয়াগুলি শিখবে। 

কমিউনিকেশন হচ্ছে মানুষের কাছে স্বাভাবিক ব্যাপার । কমিউনিকেশন হচ্ছে একজনের বা এক 
জায়গা থেকে অন্য আর একজনের বা জায়গাতে তথ্যাদি বা ইনফরমেশনের স্থানাস্তকরণ। 
কমিউনিকেশনে তোমার থাকবে একটি ইনফরমেশন প্রেরক একটি ইনফরমেশন গ্রাহক এবং একটি 
মাধ্যম যার মধ্যে দিয়ে কমিউনিকেশন সংঘটিত হয়। তুমি ইতিপূর্বেই টেলিভিশন টেলিফোন এবং 
ট্রানিজস্টরের সাথে পরিচিত হয়েছে যেগুলি কমিউনিকেশনের জন্য ব্যবহৃত হয়। কমিউনিকেশনের 
যে রূপটি আজকের দিনে জনপ্রিয় হয়েছে তা হচ্ছে দুটি কম্পিউটারের মধ্যে কমিউনিকেশন 
বা যোগাযোগ। কমিউনিকেশনের এই ধরনে ইনফরমেশনের প্রেরক এবং গ্রাহক হচ্ছে কম্পিউটার 
নিয়ে কাজ করা লোকজন এবং যার মাধ্যমে ইনফরমেশন স্থানান্তরিত হয় সেই মাধ্যমটি হতে 
পারে কেবল, স্যাটেলাইট লিঙ্ক অথবা ইলেকন্রাম্যাগনেটিক ওয়েব। এটিই কম্পিউটার নেটওয়ার্ক 
তৈরীর দিকে পরিচালিত করেছে। একটি কম্পিউটার নেট ওয়ার্কের মধ্য একগুচ্ছ কম্পিউটার 
অবস্থিত থাকে যেটা, একে অপরের সাথে যোগাযোগ করে। কম্পিউটার নেটওয়ার্ক তোমাকে 
রিসোর্স বা খবরের উৎস এবং ইনফরমেশনের ভাগ নিতে দেবে। যে কম্পিউটার ইনফরমেশন 


সরবরাহ করে তাকে বলে সার্ভার এবং. যে কম্পিউটারটি ইনফরমেশন গ্রহন করে তাকে বলে 
র্লায়েন্ট। 


ইন্টারনেটের ব্যবহার 


ইন্টারনেট হচ্ছে পৃথিবী জুড়ে লোকজনের কাছে প্রাপ্তব্য ইনফরমেশনের এক বিশাল উৎস। 
সাধারণতঃ মানুষের দৈনন্দিন কাজের জন্য বিশাল পরিমাণের ইনফরমেশন দরকার পড়ে না। 
তাদের কাজকর্ম সম্পাদন করার জন্য অল্প কিছু ইনফরমেশনের তাদের দরকার হয়। ইন্টারনেটের 


স্পোর্টস্‌ ফিনাল; সিনেমা; ফুড, মিউজিক, আইন শিক্ষা, সাহিত্য, বিজ্ঞান, কম্পিউটার এবং 
মেডিসিন ক্ষেত্রগুলি থেকে সান্প্রতিকতম ইনফরমেশন ইন্টারনেট প্রদান করে। 

" নিউজ গ্রুপ এবং আলোচনাগুলি মাধ্যমে যে কোন বিষয়ের উপর মতামত বিনিময় ইন্টারনেট 

প্রদান করে। 

বাড়ীর আরাম না ছেড়েই যে কোন জায়গা আপাত দর্শন বা ভাৱ্চুয়্যালি ভিজিট করা ইন্টারনেট 

তোমাকে সমর্থ করে। 

* অন্য কম্পিউটার ব্যবহারকারী বা পৃথিবী জুড়ে বিখ্যাত লোকের সাথে কথা বলতে ইন্টারনেট 
তোমায় সমর্থ করে। 

অন্য ব্যবহারকারীর সাথে খেলা খেলতে ইন্টারনেট তোমায় সমর্থ করে। 

ই-মেল ব্যবহার করে অন্য লোকের কাছে সংবাদ পাঠানোয় ইন্টারনেট তোমার সমর্থ করে! 

ভাৱচ্যুয়াল বা স্থাপতি গ্ৰন্থাগারে থাকা ইনফরমেশনে জ্যাকসেস্‌ নেওয়া ইন্টারনেট প্রদান করে। 


} ওয়াৰ্ল্ড ওয়াইড ওয়েব 


WW (ওয়াল্ড ওয়াইড ওয়েব) সৃষ্টি হয়েছিল ইনফরমেশনে সহজ আ্যাকসেস প্রদান কর 
জন্য এবং ইন্টারনেটে সহজ বিবরণ সমর্থ করার জন এ হচ্ছে সার্ভিসগুলির একটি সারি 
যেটা সমস্ত ইন্টারনেট জুড়ে বিস্তৃত। ডকুমেন্ট ফাইলগুলির মধ্যে ইনফরমেশনকে স্টোর করে। 
এই ফাইলগুলিতে হাইগারলিঙ্ক নামে চিহ্নিত বা মার্ক করা আইটেম থাকে। যখন কোন 
হাইপারলিঙ্ককে সিলেক্ট করা হয় তখন পরস্পর সম্পর্কিত বিষয়বস্তগুলি ব্যবহারকারীকে দেখানো 


হয় সেটা একটি পুথক সার্ভার একটি ডকুমেন্ট ফাইলে থাকতে পারে। 


ওয়েব সার্ভারে বর্তমান থাকা ডকুমেন্ট ফাইলগুলি ওয়েব পেজ নামে পরিচিত। একটি ওয়েব 
পেজ-এ টেক্সট, ছবি, অডিও এবং ভিডিও ক্লিপগুলি থাকতে পারে। ওয়েব পেজ-এর গুচ্ছ একটি 


জায়গায় স্টোর করা থাকে যেটা ওয়েব সাইট নামে পরিচিত। 


চু ওয়াৰ্ল্ড ওয়াইড ওয়েব-এর সুবিধা 

্" ১৯৬ নন-লিনিয়ার ওয়েব দেজ, লনয়ানয় ওয়েব পেজএ থাকা যে কোন হাইপারলিঞ্চ 

৷ এ একজন ব্যবহারকারী ক্লিক করতে পারে এবং সম্পর্কিত অন্য ওয়েব পেজ-এ সরে যেতে 
পারে, যেটা অন্য একটি ওয়েব সাইট-এ থাকতে পারে। 

= গ্রাফিক্যাল__একটি ওয়েব পেজ-এ টেক্সট, ছবি, অডিও এবং ভিডিও ক্লিপস্‌ থাকে। যেটা 
ব্যবহারাকারীর কাছে একে আকর্ষণীয় করে তোলে। 


ৰব 


অষ্টম শ্রেণী 


*  ইনটার আযাকটিভ--একটি ফর্ম ভর্তি করে, একটি প্রোগ্রাম চালিয়ে অথবা ওয়েব পেজ-এর 
থেকে অপশন সিলেক্ট করে একজন ব্যবহারকারী একটি ওয়েব পেজ-এর সাথে ইন্টার্যাকটু 
করতে পারে। 


| ইন্টারনেটের বৈশিষ্ট্য 


গত দশ বছরে ইন্টারনেট প্রচুর ভাবে বৃদ্ধি পেয়েছে এবং এর মধ্যে ইনফরমেশনে আযাকসেস 
নেবার নৃতন এবং সহজতর পদ্ধতি প্রত্যেক বছরই দেখা যায়। যাইহোক কিছু বৈশিষ্ট্য গুচ্ছ আছে 
সেগুলিকে ইন্টারনেটের মধ্যে অত্যাবশ্যক বলে বিবেচিত হয়। 


এই বৈশিষ্ট্যগুলি হচ্ছে-_ 
রর ই-মেল। 

সাচ ইঞ্জিন। 

a চ্যাট। 

ETP. 


ই-মেল ইন্টারনেটের সবচেয়ে বহুল ব্যবহৃত বৈশিষ্ট্য হচ্ছে ইলেকট্রনিক্স মেল বা ই-মেল একজন 
ব্যবহারকারী ইন্টারনেট ব্যবহার করে যে কোন ইন্টারনেট ব্যবহারকারীর কাছে বা ব্যবহারকারীর 
থেকে কম্পিউটারের মাধ্যমে মেল বা চিঠিপত্র পেতে বা পাঠাতে পারেন। টেক্সট, সংবাদ ব 
মেসেজ অডিও এবং ভিডিও, ফাইলগুলি পাঠানোর জন্য ই-মেল নেট ওয়ার্ক ব্যবহার করে 
তুমি একজন অথবা একদল ব্যবহারকারীর কাছে সংবাদ প্রেরণ করতে পার। ব্যবহারকারী সংবাদকে 
পড়তে, ছাপাতে, পাঠাতে, উত্তর দিতে অথবা মুছে দিতে পারেন। ই-মেল জনপ্রিয় হয়েছে কারণ 
ইনাসতকরণের দেরী এর হয় না যেটা পোস্টঅফিসের খবর পাঠানোতে খুব সাধারণ ব্যাপার 
এছাড়া ডাকমাশুলের জন্য টাকা পয়সা তোমাকে দিতে হবে না। 


ইন্টারনেটে থাকা বিশাল ইনফরমেশনের পরিমাণ আবশ্যিক ইনফরমেশন খুঁজে পাবার জন্য যে 
কোন ব্যবহারকারী কাছে একে কঠিন করে দিয়েছে। এই সমস্যাকে অতিক্রম করার জন্য ইন্টারনেট- 


এ সার্চ ইঞ্জিন নামে বহু, ওয়েব সাইট আছে। আবশ্যক ইনফরমেশন খুঁজে বার করাতে 
ব্যবহারকারীকে সমর্থ করে। 


শব্দ বা শব্দের গুচ্ছ টাইপ করে সার্চ ইঞ্জিনে ইনফরমেশনকে খুঁজে বার করতে তোমায় সমর্থ 
করতে। উদাহরণস্বরূপ-_যদি তুমি রবীন্দ্রনাথ ঠাকুরের উপর ইনফরমেশন বা তথ্য চাও। তবে 
সার্চ ইঞ্জিন দ্বারা প্রদান করা ওয়েব সার্চ শব্দটি তুমি টাইপ করতে পার। সার্চ ইঞ্জিনটি ওয়েব 


সন... 


ইন্টারনেট 


সার্ভারের মাধ্যমে খুঁজে দেখবে এবং যে ওয়েব পেজ-এর মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের উপর তথ্যাদি 
থাকবে সেগুলি টাইটেলকে প্রদর্শিত করবে। ইন্টারনেটের কিচ্ছু জনপ্রিয় সার্চ ইঞ্জিন হচ্ছে__ ইয়াহু, 
আলটা-ভিসটা এবং গুগ্ল (Google). 


চ্যাট 


ইন্টারনেটের মাধ্যমে অন্য কম্পিউটার ব্যবহারকারীর সাথে চ্যাট করা সম্ভবপর। চ্যাট করা হচ্ছে 
ইন্টারনেট-এ থাকা অন্য ব্যবহারকারীর সাথে অনলাইন কথাবাৰ্তা বলা। এটা টেলিফোনে কথা 
বলার মত একই রকম কেবলমাত্র কথা বলার পরিবর্তে যেগুলি বলতে হবে সেগুলিকে ব্যবহারকারী : 
টাইপ করে দেবেন। চ্যাট, করার জন্য একটি লগইন নাম এবং পাসওয়ার্ড ব্যবহার করে চ্যাট 
সার্ভারে সংযুক্ত করা তোমার দরকার। একটি ব্যবহারকারীকে চিহ্নিত করার জন্য ফাইল নামটি 
দরকার হয়। একবার একটি চ্যাট সার্ভারে তুমি সংযোগ করলে তুমি একটি রাম সিলেক্ট করতে 
পার এবং এবং রূম-এ যোগ দিতে পার। চ্যাট সার্ভারটি দুটি উইন্ডো প্রদর্শন করে। একটি উইন্ডোতে 
তুমি তোমার খরবরগুলিকে টাইপ করতে পার এবং অন্য উইন্ডোতে অন্য লোক কি বলছে 
তা দেখতে পার। বিভিন্ন ওয়েব সাইট যেমন ইয়াহু এবং রেডিফ্‌ চ্যাট পরিসেবা প্রদান করে। 


FTP 


FTP হচ্ছে ফাইল ট্রানস্ফার প্রোটোকল। ইন্টারনেটে কম্পিউটারগুলির মধ্যে ডাটা ফাইল 
আদানপ্রদান করার জন্য FIP প্ৰোগ্ৰাম ব্যবহৃত হয়। [ইন্টারনেটে থাকা দুরের কৌন 
কম্পিউটারে অথবা দূরের কোন কম্পিউটারের সংবাদ ব্যবহারকারীর কম্পিউটারে প্রেরণ করতে 
অথবা গ্রহণ করতে পারে। মশা» যে প্রোগ্রামগ্ডলি প্রদান করে সেগুলি ফাইলগুলিকে পরিচালনা 
করতে বাবহারকারীকে সমর্থ করে। ইন্টারনেট সংযুক্ত থাকা কম্পিউটার থেকে ফাইলগুলিকে 
ডাউনলোড করতে ঢশ সমর্থ করে। ডাউনলোড হচ্ছে একটি পদ্ধতি যেখানে দূরের একটি 
কম্পিউটার থেকে ইন্টারনেটের মধ্যে ব্যবহারকারীর কম্পিউটারে ফাইল কপি হয়ে যায়_ 


|| -তে ব্যবহৃত পরিভাষাগুলি 


WWW বিষয়ক ব্যবহৃত সাধারণ পরিভাষাগুলি হচ্ছে 
*  ব্রাউসার-_ ক্লায়েন্ট কম্পিউটার ব্যবহৃত একটি প্রোগ্রাম সেটা একটি ওয়েব পেজ-এর সাথে 
ইনটারযা্ট এবং ওয়েবপেজ প্রদর্শিত করতে ব্যবহারকারীকে সমর্থ করে। 


ওয়েব সার্ভার-_ওয়েবপ্রতিসারগুলির দ্বারা চাহিদা মত ইনফরমেশন পাঠানোর জন্য ব্যবহৃত 
একটি প্রোগ্রাম। একটি ওয়েব সার্ভারে ওয়েব সাইট তৈরী হয়। যে কম্পিউটারটি সার্ভার 
প্রোগ্রাম পরিচালনা করে তাকে উল্লেখ করতে ও এটা ব্যবহৃত হয়। 


রি লা 


অষ্টম শ্রেণী 


ৰ হোম পেজ---এ হচ্ছে প্রথম ওয়েব পেজ সেটা ব্যবহারকারী যখন একটি ওয়েবসাইট সংযোগ 
স্থাপন করেন তখন তার কাছে এটি প্রদর্শিত হয়। 


: গুরত্তম্ (হাইপার টেকস্ট মার্কড আপ ল্যাঙ্গুয়েজ দুয়েজ) এটা হচ্ছে একটি ল্যাঙ্গুয়েজ যেটা ওয়েব 
পেজ তৈরী করতে ব্যবহৃত হয়। 


|| ওয়েব ব্রাউসার ব্যবহার করা 


ওয়েব ব্রাউসার হচ্ছে একটি প্রোগ্রাম যেটা ৮/৬/৬/-তে প্রাপ্তব্য ওয়েব পেজগুলিকে তোমায় 
দেখতে সমর্থ করে। ওয়েব ব্রাউসারের কিছু সাধারণ উদাহরণ হচ্ছে অপেরা, নেট স্ক্যাপ নেভিগেটর 
ইন্টারনেট এক্সপ্লোরার এবং হট জাভা । এই ব্রাউসারগুলি টেকস্ট এবং ছবিকে প্রদর্শনী করতে 
এবং এবং ভিডিও ফাইল, প্লে করতে এবং অন্য ওয়েব পেজের সাথে সংযোগ করতে সমর্থ 
ইন্টারনেট এক্সপ্লোরার 


মাইক্রোসফট্‌ ইন্টারনেট এক্সপ্লোরার হচ্ছে মাইক্রোসফট দ্বারা তৈরী করা একটি ওয়েব ব্রাউসার। 
যখন তুমি উইন্ডোস-৯৮ কিনবে ইন্টারনেট এক্সপ্লোরার বিনা মাণ্ডলে আসবে। তুমি ডেকস্টপে 
এর আইকন দেখতে পাবে। ইনফরমেশনগুলিকে তোমার ডকুমেন্টে অন্তৰ্ভুক্ত করাতে বা ফাইল 
হিসেবে সেভ করতে পার। ইন্টারনেট একসপ্লোরারকে সফল করার জন্য ডেকস্টপে থাকা ইন্টারনেট 
এক্সপ্লোরার আইকন কে তোমার ডাবল ক্লিক করতে হবে। নীচের প্রক্রিয়াগুলি সম্পাদন 
করেও তুমি ইন্টারনেট এক্সপ্লোরারকে সচল করতে পার। 

১... স্টার্ট বোতামে ক্লিক কর। 

২... প্রোগ্রাম মেনু অপশনে ক্লিক কর। 

৩... ইন্টারনেট এক্সপ্লোরার মেনু অপশনে ক্লিক কর। 


উইন্ডো-৯৮ এবং কুইক লঞ্চবার ও তোমাকেই ইন্টারনেট এক্সপ্লোরারকে সচল করতে সমর্থ 
করে। 


নীচের ছবিতে প্রদর্শিত মত ইন্টারনেট এক্সপ্লোরারটি উপস্থিত হবে। 


ডি সাহা ক্ৰ 


4১৮০৯ ক } 


ইন্টারনেট এক্সপ্লোরার-এ একটিটাইটেলবার মেনুবার টুলবার এবং স্ট্যাটাস বার থাকে। এর একটি 


টাইপ করতে পার। যখন তোমার বন্ধুকে চিঠি পাঠাতে হবে তখন তুমি কি কর? তুমি নাম 
বাড়ীর নাম, রাস্তার নাম, শহরের নাম এবং পিন কোর্ড লেখ। একইভাবে একটি ওয়েব সাইট 
তুমি দেখতে চাইলে তোমাকে আ্যাড্রেসবারে এর ঠিকানা লিখতে হবে। 


কটি ওয়েব সাইটের ঠিকানা URL (Uniform Resource Locator) নামে পরিচিত। একটি 
URL-এ চারটি বিভাগ আছে এগুলি হচ্ছে_ 


প্রোটোকল- প্রোটোকল হচ্ছে একটি গুচ্ছ নিয়মকানুন যেগুলি ইনফরমেশন বিনিময় করতে 
কম্পিউটারকে সমর্থ করে। 


= সাইটের লোকেশন অবস্থান। 
= সংস্থার নাম যারা একে পরিচালিত করে। 
একটি সাফিক্স সেটা সংস্থাটিকে চিহ্নিত করে। 
উদাহরণ স্বরূপ, http://www.niit.com URL-টি নীচের 
10) : এটা হচ্ছে »/৯৬-তে ব্যবহৃত প্রোটোকলের নাম। 


নি 


তথ্যাদিগুলি প্রদান করে। 


্' WWW. : WWW-(S ওয়েব সাইটটি আছে। 

= 1(-এই ওয়েবসাইটটি খা! নামে একটি সংস্থা দ্বারা পরিচালিত। 
= €০০৷-এই সংস্থাটি একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান। 

আরও অনেক সাফিজ আছে যেগুলি URL-এ ব্যবহার করা যেতে পারে। 


= লালা 


অষ্টম শ্রেণী 


সাফিক্সগুলি নীচের সার 
সাফিক্স 


নীতে দেওয়া হল-- 


বৰ্ণনা 


edu 


যে ইউনিভার্সিটিগুলি তাদের নিজস্ব ওয়েব সাইট পরিচালনা 
করে তারা এই সাফিক্সটি ব্যবহার করে। উদাহরণস্বরূপ http:/ 
/www.jadavpur.edu হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি দ্বারা 
পরিচালিত 


net 


ৰা ওয়েব সাইটের URL যে সংস্থাগুলি নেটওয়ার্কের ব্যবসা করে 
তারা তাদের ওয়েব সাইট পরিচালনা করার জন্য এই সাফিক্স 
ব্যবহার করে উদাহরণস্বরূপ http://www. usa.net হচ্ছে 
একটি সংস্থার দ্বারা পরিচালিত ওয়েব সাইট URL, যারা ই- 


মেল পরিষেবা প্রদান করে। 
১০৬০ 


mil 


199৮ 


প্রতিরক্ষা বিভাগ যারা নিজেদের ওয়েব সাইট পরিচালনা করে 
তাঁরা এই সাফিক্স ব্যবহার করে। উদাহরণস্বরূপ—http:// 
www.af.mil হচ্ছে ইউনাইটেড স্টেটস্এয়ার ফোর্স দ্বারা 
পরিচালিত ওয়েবসাইটের URL. 


বিভিন্ন দেশ এবং রাজ্য যারা নিজেদের ওয়েব সাইট পরিচালনা 
করে তারা এই গ্রাফিক্স ব্যবহার করে। উদাহরণস্বরূপ http:/ 
/WWWw.nasa.gov হচ্ছে NASA (ন্যাশনাল এ্যাবোনেটিবাল 


এন্ড স্পেশ আযাডমিনিক্ট্ৰেশন U5 দ্বারা পরিচালিত ওয়েব 
সাইটের URL. 


সামাজিক কাজকর্ম করা সংস্থাগুলি যারা নিজেদের ওয়েব সাইট 
পরিচালনা করে তারা এই সাফিক্সটি ব্যবহার করে। উদাহরণ 
স্বরূপা http://www.cry.org হচ্ছে CRY (চাইল্ড রিলিফ 
এন্ড ইউ) দ্বারা পরিচালিত ওয়েব সাইটের URL. 


২ আ্যাড্রেস্‌ বার এ http://www.Pitara.com টাইপ করা। 


== আহক 


৩. প্রিন্টার কি টেপ। 
নীচের ছবিতে দেখানো মত www.Pitara.০০ে -এর হোম পেজটি প্রদর্শিত হবে। 


5 


হোম পেজ-এ সুজয় একবার সংযোগ করলেই হাইপার লিঙ্ক-এ ক্রির্ক করে সে অন্য ওয়েব 
পেজ-এ যেতে পারবে। 
বিঃ দ্ৰঃ- যখন মাউস পয়েন্টার একটি হাইপার লিঙ্ক-এ উপর অবস্থান করে তন মাউস পয়েন্টার 


হাত -এ পরিবর্তিত হয়ে যায় খ্ 


সুজয় যখন হাইপারলিঙ্ক-এ ক্লিক করে তখন যে ওয়েব পেজটি উপস্থিত হবে সেটা নীচের ছবিতে 
প্রদর্শিত হল। 


|| ফেবারিট-এ সাইটগুলি জ্যাড করা = 


ব্যবহৃত হয়। তুমি যে সাইটগুলি সচরাচর দেখ সেগুলির ঠিকানা তোমার মনে রাখার দরকার 
নেই। 

ইন্টারনেট এক্সপ্লোরার টুলবারে তুমি যখনই ক্লিক করবে তখন যে সাইট, ফোল্ডার এবং ফাইল 
গুলি ফেভারিট হিসেবে তুমি স্টোর করে রেখেছে সেগুলির একটি তালিকা ব্ৰাউসারের বী দিকে 
জানালা বা পেন-এ প্রদর্শিত হবে। এ সাইটকে দেখার জন্য অথবা ফাইল কিংবা ফোল্ডারকে 
পুনরায় ওপেন করার জন্য তালিকায় থাকা যে কোন আইটেম্‌ তোমাদের ক্লিক করা দরকার! 
এই পেনকে বলা হয় এক্সপ্লোরার বার। নীচের ছবিটি এক্সপ্লোরার বারকে প্রদর্শিত করে 


_ পল ন লোলা" 


s com 


Perr of rhe চোর, তেও হল) of ওলা গাজর 11 Beh Guar 


ফেভারিট একটি ওয়েবসাইটকে দেখা 


প্রিয় বা ফেভারিট একটি ওয়েবসাইটকে দেখার জন্য নীচের প্রক্রিয়াগুলি তোমার সম্পাদন করা 
দরকার। 


১. টুলবার ফেভারিট বোতাম ক্রিক করা। ওয়েব ব্রাউসারের বাঁ দিকের পেন বা জানালায় 
এক্সপ্লোরার বারটি প্রদর্শিত হবে। 


২. ওয়েব পেজকে প্রদর্শিত করার জন্য একপ্লোরার বার -এ একটি ফোল্ডার বা পেজ- 
এ ক্লিক কর। ওয়েব ব্রাউসারের ডান দিকের পেন বা জানালায় 


তোমার প্রিয় সাইটটি প্রদর্শিত হবে। 


ফেভারিটগুলিতে একটি ওয়েবসাইট সংযুক্ত করা 


তোমার ফেভারিট ওয়েব পেজ-এর গুচ্ছতে একটি ওয়েবসাইট সংযোজন করার জন্য নীচের 
১. যেসাইটকে তোমার প্রিয় সাইটের গুচ্ছ সংযোজন করতে চাও সেই সাইটে যাও। 

২. _ ফেভারিট মেনুতে ক্লিক কর। 

৩... আ্যাড টু ফেভারিট্_ মেনু অপশনে ক্লিক কর। 


ইন্টারনেট 


নীচের ছবিতে দেখানো মত আ্যাড..ফেভারিট. ডায়ালগ বক্সটি প্রদর্শিত হবে। 


tire 2১61: ৩ ৯০৪ 0৪7 tage ৬১ ? এক ই শলএইগ th ] 


[1৯৮৯৯০৪০৪৪০ ২১২৩০ 


8. যে ফোল্ডার-এ তুমি ওয়েব পেজকে সংযুক্ত করতে চাও সেই ফোল্ডারে ক্লিক কর। 

৫. ওকে-তে ক্লিক কর। 

যেহেতু তুমি প্রিয় ওয়েব পেজগুলিকে সংযোজন করছে তাই কিছু সময় পর ফেভারিট-এ পেজের 
সংখ্যা বৃদ্ধি পাবে। তোমার ওয়েবপেজগুলিকে সংগঠিত করার জন্য তুমি ফোল্ডারগুলি তৈরী 
করতে পার এবং এতে ওয়েব পেজ সংযোজন করতে পার। একটি নূতন ফোল্ডার ক্রিয়েট 
করা বা তৈরী করার জন্য নীচের প্রক্রিয়াগুলি তোমার করা প্রয়োজন। 

১. নিউ ফোল্ডার-এ ক্লিক কর। 

নীচের ছবিতে দেখানো মত ক্রিয়েট নিউ ফোল্ডার নামে একটি ডায়ালগ বক্স উপস্থিত হবে। 


সরি Stee (>= 


191: ঘ।০ঘুঁল "9 us. Vou Cant ue 


Ine rel = <!-।৬৷ 51 ৮৬২৬ [৬ 
মা 


05 fle 15 0 এএ।০৪ 21৮০৮ 


চ5120006 | 2256 


অষ্টম শ্রেণী 


} সম্প্ৰতি দেখা ওয়েব পেজগুলিকে দেখা 


যে ওয়েব সাইটগুলিকে তুমি সম্প্রতি দেখেছো সেই ওয়েব সাইটগুলির URL গুলি ও ইন্টারনেট 
স্টোর করে রাখে। ইন্টারনেট এক্সাপ্লোরার-এ থাকা হিষ্ট্ৰি বোতাম ব্যবহার করে সম্প্রতি দেখা 
ওয়েব সাইটগুলি তুমি দেখতে পাবে। 

সম্প্রতি দেখা ওয়েব পেজগুলিকে পুনরায় দেখার জন্য তোমার নীচের প্রক্রিয়াগুলি সম্পাদন করা 
দরকার। 


৯... হিস্ট্রি বোতাম-এ ক্লিক কর ৷; | 
নীচের ছবিতে দেখানো মত ওয়েব ব্রাউসারের বী দিকের পেন বা জানালাতে এক্সপ্লোরার 
বারটি প্রদর্শিত হবে। 
পূৰ্ববতী দিন এবং সপ্তাহে দেখা ওয়েবসাইটের জন্য হাইপার লিঙ্ক গুলিকে অন্তর্গত করে 
ফোল্ডারের একটি তালিকা প্রদর্শিত হয়। 


নর ওয়েব পেজকে প্রদর্শিত করার জন্য একটি হাইপার লিঙ্ক-এ ক্লিক কর। 


একথার যখন তুমি ইন্টারনেট সংযোগ করেছ অবশ্য তুমি জানবে, কিভাবে খুঁজতে হয় 
ইনফরমেশনগুলিকে যেগুলি তোমাকে আকর্ষণ করবে। তুমি দেখবে যেমন অনেক লোকই করে 


২, 


সার্চ ইঞ্জিনগুলি প্রদর্শিত করে। 

উদাহরণস্বরূপ সায়েন্স শ্ৰেণী বা ক্যাটেগরীতে থাকা জীবাণুর উপর ইনফরমেশগুলির হাইপারলিঙ্কগুলিকে 
তুমি দেখতে চাইতে পার। কিছু জনপ্রিয় সার্চ ইঞ্জিনগুলি হচ্ছে 
Yahoo—http://www.yahoo.com 

a Altavista—http://www.altavista.com 

ৰ Ask Jeeves—http://www.aj.com 


টি 


নীচের উদাহরণগুলিকে বিবেচনা কর £ 
সুস্মিতা হুগলী নদীর সম্পর্কে ইনফরমেশনগুলিকে খুঁজতে চায়। ইনফরমেশন খোঁজার জন্য তার 
নীচের প্রক্রিয়াগুলি সম্পাদন করা দরকার-_ 
১. আ্যাড্রেস বার-এ থাকা সার্চ ইঞ্জিন-এর URL টাইপ কর। 
সুস্মিতা ঠিক করেছে ইনফরমেশন খোঁজার জন্য 81০০ ব্যবহার করবে। তাই সে আড্রেস 
বার-এ http://www.Yahoo.com টাইপ করে। 
নীচের ছবিতে দেখানো মত সার্চ ইঞ্জিনের হোমপেজ প্রদর্শিত হবে। 


টিত অত 


f 3221 
৮ ৬ "+ 
ত wa as a 
১:০০: re >. Hose SAE 
৮৮ + Lite 1" ২০ অৱ 
>" ৰ 
| 


২, সার্চ ইঞ্জিন দ্বারা প্ৰদত্ত টেকস্ট বুক এ যে আর্টিকেল বা টেকস্টকে খুঁজতে হবে তার নাম টাইপ 
কর। 

৩. ওয়েব পেজ-এ থাকা সার্চ বোতামকে ক্রিক কর। 

নীচে ছবিতে দেখানো মত সার্চ ইঞ্জিনটি ফল বা রেজান্টকে প্রদর্শিত করে। 


| 
[| 


2 3 El 3 3 ০৪ 
+ EE 
YAHOO সা: 
টিনা পুর ক 
॥£ the coma name you want 5৮ avails? 
৮০০: এ | 
মদ a 
বাজ সানি 
টি এগার 
ছু, ৰ 1447 গছ 


এরপর যে ওয়েব সাইটে হুগলী নদীর উপর ইনফরমেশন থাকে সেই ওয়েব সাইট দেখার জন্য 
ওয়েব পেজ-এ প্রদর্শিত হাইপার লিঙ্কগুলিকে সুমিতা ক্লিক করতে পারে। 


752: 


অষ্টম শ্রেণী 


চ্যাটিং 


ইন্টারনেট-এ থাকা বিভিন্ন লোকের সাথে একটি আলোচনা হচ্ছে চ্যাট; যখন চ্যাট করবে তখন 
সংবাদগুলিকে তোমার টাইপ করা দরকার, যেগুলি একই সময়ে অনেক ব্যবহারকারী দ্বারা দৰ্শিত 
বা দেখা হবে। অনেক ওয়েব সাহট চ্যাট পরিসেবা প্রদান করে। অন্য লোকের সাথে চ্যাট করার 
অন্য তোমার দরকার নাম নথিভুক্ত করা। বেশীর ভাগ চ্যাট সাইট গুলিই বিনা মাশুলে নাম 
নথিভুক্ত করে। যেসব ওয়েবসাইটগুলি চ্যাট পরিষেবা দেয় তাদের কয়েকটি হল 9100, 
Talk City এবং Rediff 


ওয়েব-এ চ্যাট করার জন্য তোমার নীচের প্রক্রিয়াগুলি সম্পাদন করা দরকার। 


১. তোমার ফাইল নাম এবং পাশওয়ার্ড টাইপ করে চ্যাট আলোচনাচক্র বা ফোরামে সংযোগ কর। 
একটি চ্যাট আলোচনা চক্র বা ফোরামে সংযুক্ত করার জন্য ওয়েব পেজটিকে নীচের ছবিতে 


২. চ্যাট করার জন্য তোমার ইন্টারনেট-এ বিষয় নির্বাচন কর | 
পরের ছবিতে দেখানো মত চ্যাট স্ক্ৰীন প্রদর্শিত হবে। 


(আলি eee ৷৷ 
16931, 734 [ন "1৬40 
৮৭৬ 3৫ | 


নির্ভর করে চ্যাট, এন্টার, সেভ অথবা পেস্ট বোতামে ক্লিক কর। 


মেসেজ ক্ষেত্র বা এরিয়াতে অন্য লগ করা মেম্বার বা সভ্যের সাথে তোমার সেসেজও প্রদর্শিত 
ইবে। কোন একটি নির্দিষ্ট লোকের সাথে তোমায় ট্যাট করতে হবে তার কোন প্রয়োজন নেই। 


EE 


ইন্টারনেট 


চ্যাট আলোচনাচক্র বা ফোরামে করেছে এমন যে কোন লোকের সাথে তুমি চ্যাট করতে পার। 
বিভিন্ন রূম বা বিষয়ের উপর চ্যাট নির্ভর করে। তোমার ভাল লাগার যে কোন বিষয়কে তুমি 
ঠিক কর। চ্যাট রূমে প্রবেশ কর এবং যে কোন লোকের সাথে আনন্দে চ্যাট কর। 


হোমপেজ তৈরী করা 


HTML (হাইপার টেক্সট মার্ক আপ ল্যাঙ্গুয়েজ) ব্যবহার করে তুমি একটি হোম পেজ তৈরী 
করতে পার। একটি সাধারণ টেক্সট এডিটর যেমন নোটপ্যাড ব্যবহার করে তুমি একটি HTML 
ফাইল তৈরী করতে পার। HTML ব্যবহার করে ক্রিয়েট করা হোম পেজটি .11011 অথবা 
107 এক্সটেনসনসহ সেভ করা যেতে পারে। 


হোম পেজের আকৃতি হচ্ছে গুরুত্বপূর্ণ এবং ডকুমেন্টকে আকর্ষক দেখানোর জন্য HTML বিভিন্ন 
বস্তু বা এলিমেন্ট প্রদান করে। গ্রাফিক্স, ফন্ট, বিভিন্ন সাইজ এবং রং ব্যবহার করে তুমি একটি 
হোম পেজ-এর উপস্থাপনাকে বৃদ্ধি করতে পার। অন্য ডকুমেন্টগুলিতে বা একই ডকুমেন্টের 
কিছু অংশ হাইপার লিঙ্ক নামে পরিচিত | হাইপার টেক্সট লিঙ্কগুলিকে এই ল্যাঙ্গুয়েজে ক্রিয়েট 
করতে হবে। এই ল্যাঙ্গুয়েজকে ব্যবহার করে ওয়েব পেজগুলির মাধ্যমে প্রদর্শিত হওয়া 
ইনফরমেশনগুলির ধরন এবং প্রকারের কোন সীমা নেই। 


হোম পেজকে চিত্তাকর্ষক এবং সুন্দর করার জন্য কিছু গোপন ব্যাপার এখানে দেওয়া হল। 


a পেজের মধ্যে থাকা বিষয়বস্তৃগুলিকে অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত। এগুলি অনবদ্য এবং 
বিভ্রান্তিমূলক হওয়া উচিত নয়। বিষয়বস্তুর মধ্যে মিথ্যা তথ্যাদি অন্তৰ্ভুক্ত করা উচিত নয়। 

চট ইমেজগুলি অবশ্যই পরিষ্কার সাধারণ এবং আকর্ষণীয় হওয়া উচিত। গ্রাফিক্স ব্যবহার করে 
পেজকে দৃষ্টি আকর্ষক এবং চিত্তাকর্ষক করা যেতে পারে কিন্তু বড় গ্রাফিক্স ব্যবহার না করার 
দিকে সতর্কতা নিতে হবে কারণ এগুলি লোড করতে অনেক সময় নেয়। 

a পেজ-এর বিষয়বস্তুর সাথে পছন্দ করা ব্যকগ্রাউন্ডটি অবশ্যই মানানসই হওয়া উচিত উদাহরণ 
স্বরূপ একটি কালো ব্যাকগ্রাউন্ড কালো টেক্সটের সাথে হচ্ছে কাম্য নয়। ব্যবহার করা রংটি 
অবশ্যই চোখের সাথে সুখকর হওয়া উচিত। 

un টেক্সটের এবং হাইপারলিঙ্কের প্রচলিত রং পরিবর্তন না করার জন্য বলা হচ্ছে। বেশীরভাগ 
ব্যবহারকারীই প্রচলিত রং-এর সাথে পরিচিত এবং যদি রং পরিবর্তন হয় তবে ব্যাকগ্রাউন্ডকে 
অবশ্যই পরিবর্তন করা উচিত। 


* যদি একটি ইমেজ বা একটি উদ্ধৃতি বা কোন অন্য কারুর পেজ থেকে নেওয়া হয় তবে 
অথরকে কৃতিত্ব দেওয়া উচিত। 


|: | 


অষ্টম শ্রেণী 


|| ইন্টারনেটে কানেক্ট করা 


ইন্টারনেটে কানেক্ট করার প্রয়োজনীয় সামগ্রীগুলি নিন্নরূপ। 


একটি কম্পিউটার 

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার কর্তৃক প্রদত্ত কমিউনিকেশন সফটওয়ার যার সাহায্যে ইন্টারনেটে 
হবে। তত 

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা হল বিভিন্ন কোম্পানী বা সংস্থা যারা ইন্টারনেটে আ্যাকসেস 
করার অনুমোদন দেয়। ব্যবহারকারীকে ইন্টারনেটে কানেক্ট করার জন্য কোন সার্ভিস প্রোভাইডারের 
সঙ্গে চুক্তিবদ্ধ হতে হয়। সার্ভিস প্রোভাইডার প্রত্যেক ব্যবহারকারীকে ইন্টারনেটে আযাকসেস 
করার জন্য একটি ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড দেয়। নিচের ছবিতে ডায়ালআপ 
স্কীনের একটি নকশা দেখান হল। 


ডেটা বা তথ্য আদান-প্রদানের জন্য একটি টেলিফোন লাইন। 


একটি মোডেম হল একটি যন্ত্ৰ যা টেলিফোন লাইনের মাধ্যমে দুটি কম্পিউটারের মাধ্য ডেটা বা 
তথ্য আদান-প্রদান করতে পারে। এটি ডিজিটাল সিগন্যালকে আযানালগ সিগন্যালে পরিবর্তিত 
করে এবং উল্টোটাও করতে পারে। নিচের মোডেমের একটি ছবি দেওয়া হল। 


কি পরিমাণ ডেটা প্রেরণ করতে পারে তার উপর মোডেমের দ্রুততা নির্ভর করে। ডেটা বা তথ্য 
প্রেরণের দ্রুততা মাপা হয় প্রতি সেকেন্ডে কত বিটস্‌ (বিটস্‌ পার সেকেন্ড বা বিপিএস) প্রেরিত হচ্ছে 
তা দিয়ে। 


wr 


ইন্টারনেট 


প্রথমদিককার মোডেমগুলি প্রতি সেকেন্ডে ১২০০ বিটস্‌ ডেটা প্রেরণ করতে সক্ষম হত। আধুনিক 
মোডেমগুলির ডেটা ট্রান্সফার ক্ষমতা আরোও দ্রুততর। স্বাভাবিকভাবে টেলিফোন লাইনের সাহায্যে 
ডায়ালআপ কানেকশনে ৩২ কেবিপিএস কানেকশান স্পিড পাওয়া যেতে পারে। 


আইএসডিএন বা কেবল মোডেমের সাহায্যে ইন্টারনেটে বিশেষ সংযোগ স্থাপন সম্ভব। আইএসডিএন 
কথার অর্থ হল ইন্টিগ্রেটেড সার্ভিসেস ডিজিটাল নেটওয়ার্ক। আইএসডিএন-এর সাহায্যে বিশেষ 
ধরনের ডিজিটাল ফোনের মাধ্যমে প্রায় ১২৮ কেবিপিএস কানেকশান স্পীডে ইন্টারনেট আকসেস 
করা যায়। 


কেবল মোডেম-এ টেলিভিশনের মাধ্যমে ইন্টারনেটে কানেক্ট করা যায়। তোমরা টিভির কোন চ্যানেল 
প্রোগ্রাম যেভাবে ব্রাউজ কর সেভাবেই ওয়েবসাইটগুলো ব্রাউজ করতে পার। 


|| ইন্টারনেট আযাকসেস-এর প্রকারভেদ 


দুই ধরনের ইন্টারনেট আ্যাকসেস আছে। যেমন__ 

হু ডেডিকেটেড আযাকসেস 

a ডায়াল আপ আ্যাকসেস 

ডেডিকেটেড আযাকসেস-এ কম্পিউটারকে দিনের ২৪ ঘন্টাই ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকতে দেয়। 
ব্যবাহারকারীর কম্পিউটার এবং সার্ভিস প্রোভাইডারের সার্ডারকে একটি ডেডিকেটেড কেবল দিয়ে 
যুক্ত করে এই সুবিধাটি পাওয়া যায়। 

মোডেম এবং সঠিক ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে সার্ভিস প্রোভাইডারের সাভারকে 
আ্যাকসেস করে ডায়ালআপ কানেকশন পাওয়া যেতে পারে। 

যখন কোন ব্যবহারকারীর সার্ভিস প্রোভাইডারের মাধ্যমে ইন্টারনটে আযাকসেস করার প্রয়োজন হয় 
তখন ব্যবহারকারী দুই ধরনের আ্যাকাউন্ট পেতে পারেন। যেমন_9116 আযাকাউন্ট এবং PPP 
আযাকাউন্ট যা 16 আযাকাউন্ট নামে পরিচিত। 

সার্ভিস প্রোভাইডার ইন্টারনেটে ডাইরেক্ট আযাকসেস করতে পারে এবং অন্যান্য ব্যবহারকারীদের 
ইন্টারনেট সার্ভিস প্রদান করে। সার্ভিস প্রোভাইডার প্রতিটি ব্যবহারকারীর জন্য ইউজার আইডি নিদি 
করে দেয়। 


|| সাইট দেখা 


ইন্টারনেটের সংযোগ হয়ে গেলে তুমি বিভিন্ন ওয়েবসাইট দেখতে পার। তুমি হাইপারটেক্সট এবং 
হাইপারলিঙ্ক ব্যবহার করেও ওয়েবসাইটগুলি দেখতে পার। 


552 হয 


অষ্টম শ্রেণী 


|| ফাইল আপলোড এবং ডাউনলোড করা 


ইন্টারনেটে ওয়েব পেজগুলি ছবি, মুভি (সিনেমা), গেমস, সংস্‌ (গান) ইত্যাদি সমনিত। একজন 
ব্যবহারকারী এই ওয়েব পেজগুলি তার কম্পিউটারে ডাউনলোড করে কপি করতে পারে। 


ডাউনলোডিং বলতে বোঝায় দূরের কোন কম্পিউটার থেকে ফাইল স্থানান্তকরণ। উদাহরণস্বরূপ, যদি 


টীকা : যখন তোমরা ই-মেল মেসেজ-এর সাথে কোন ফাইল পাঠাচ্ছ তখন তাকে আটাচমেন্ট নামে 
পরিচিত কিন্তু মোটেই আপলোডিং নয়। 


১. ফাইল মেনুতে সেভ ত্যাজ-এ ক্লিক কর (নিচের ছবিটি দেখ) ৷ 


1 সত!" === 
ৰন [| 
যায ৮১১ ৪০৭ 
= সী তে ৯ ঢ় ৰ 
88১ পাট এ 


পে ওয়েব পেজ ডায়লগ বস্সটি নিচের ছবির মতো প্রদর্শিত হবে। 


হও 
দমন = 


ইন্টারনেট 


হ্‌, ফাইলের নাম টাইপ কর এবং সেভ-এ ক্লিক কর। 


৩. ডকুমেন্টটি ওয়েব পেজ হিসেবে তোমার কম্পিউটারে সেভ হবে যা নিচের ছবিতে দেখান হল। 
এই ওয়েব পেজটি .॥৷| বা .॥॥ এক্সটেনশনে সেভ হল। 


 ই-মেল 


ই-মেল ইন্টারনেটের একটি বহুল ব্যবহৃত বৈশিষ্ট্য। ই-মেল হল ইলেক্টনিক বা বৈদ্যুতিন মেল-এর 
সংক্ষিপ্ত রূপ। কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে নির্দিষ্ট গ্রুপ বা ব্যক্তিকে পাঠানো বার্তা বা মেসেজকে 
ই-মেল বলে। যদিও ই-মেল-এ সাধারণত টেক্সট ব্যবহৃত হয় তবুও ব্যবহারকারীরা এতে গ্রাফিক্স, 
সাউন্ড এবং ভিডিও সংযোগ করতে পারে। ই-মেল আকসেস করতে হলে ব্যবহারকারীকে ইন্টারনেটে 
সংযোগ স্থাপন করাটা জরুরী । 


তোমাদের দরকার একটি মোডেম এবং কোন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার-এর দেওয়া ইন্টারনেট 
কানেকশন এবং ই-মেল মেসেজ গ্রহণ ও প্রেরণের জন্য একটি ই-মেল আযাড্রেস বা ঠিকানা। ইন্টারনেটে 
কানেক্টেড নও এমন সময় যদি কেউ নতুন মেসেজ পাঠায়, তবে মেসেজটি একটি ফোল্ডারের মধ্যে 
জমায়িত হয় যাকে ইনবক্স বলা হয় যাতে তোমরা পরবর্তীকালে এ মেসেজটি পুনরুদ্ধার করতে পার 
এবং পড়তে পার। 


ই-মেল আ্যাড্রেসের বিভিন্ন অংশ 


একটি ই-মেল আযাড্রেসের দুটি অংশ থাকে। প্রথম অংশ ব্যবহারকারীর পরিচয় বহন করে এবং দ্বিতীয় 
অংশ ই-মেল সার্ভিস প্রোভাইডার-এর পরচিয় বহন করে। @-এই সিম্বলটি একটি ই-মেল আযাড়েসকে 
প্রথম ও দ্বিতীয় অংশে বিভক্ত করে। 


উদাহরণস্বরূপ, shreyas@hotmail.com হল একটি ই-মেল তআ্যাড্রেস। এখানে 911895 হল 
ইউজার আইডি (ব্যবহারকারীর পরিচয়) এবং 1101181|.০01) সার্ভিস প্রোভাইডার। 
ই-মেল-এ ব্যবহৃত কিছু শব্দ 


an ইনবক্স--প্রত্যেক ই-মেল ব্যবহারকারীর আযাকাউন্টে আগত মেসেজগুলি জমায়িত হওয়ার 
জন্য একটি ফোল্ডার থাকে যাকে ইনবক্স বলা হয়। ই-মেল প্রোগ্রাম তোমাদের ইনবক্স থেকে 


07: 


অষ্টম শ্রেণী 


মেসেজ পড়া, উত্তর পাঠানো, সেভ করা ও ডিলিট করতে সাহায্য করবে। 


* 7১. কম্পোজ_-এমন একটি অপশন যেখানে ব্যবহারকারী মেসেজ লিখতে পারে এবং তা এক বা 
একাধিক প্রাপকের নিকট প্রেরণ করতে পারে। 


ৰ সেন্ট মেসেজেস্‌--মেলবক্স থেকে প্রেরিত মেসেজগুলি এখানে জমায়িত থাকে। 


a ড্রাফট্‌স__মেসেজগুলিকে রাফ বা খসড়া কপি হিসাবে সেভ করতে সাহায্য করে যাতে তা 
পরে এডিট করা যায় এবং পাঠানো যায়। 


ৰি র্যাশ ক্যান--ট্যাশ ফোল্ডারের সাহায্যে তোমরা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে ডিলিট করা 


মেসেজগুলোকে পুনরুদ্ধার করতে পার। মনে রাখবে, একবার ট্য্যাশ ফোল্ডার খালি করে 
দেওয়া মানে সেখানে জমায়িত মেসেজগুলি চিরতরে নষ্ট হয়ে যাওয়া । 


জাংক মেলস্‌--অযাচিত ই-মেল (সাধারণত বাণিজ্যিকভাবে এগুলোকে পাঠানো হয়)। 
a সাইন আউট-__ব্যাবহারকারীকে ই-মেল ত্যাকাউন্ট থেকে বেরিয়ে আসতে সাহায্য করে। 


|| ২ মেল আ্যাকাউন্ট তৈরী করা 


ই-মেল গ্রহণ ও প্রেরণ করার জন্য তোমাকে কোন ওয়েব সাইটে একটি ই-মেল ত্যাকাউন্ট খোলা 
প্রয়োজন। সাইনিং আপ হল কোন ওয়েব সাইটের সঙ্গে নিবন্ধকরণের (রেজিস্ট্ারিং) প্রক্রিয়া। হটমেল 
হল একটি ওয়েবসাইট যেখানে তোমরা গ্ৰহণযোগ্য নাম ও পাসওয়ার্ড দিয়ে একটি ই-মেল আযাকাউন্ট 
খুলতে পার। 


এখন্‌ দেখ কিভাবে হটমেল-এ একটি ই-মেল ত্যাকাউন্ট খোলা যায়। 
সাইন আপের পদ্ধতি 
একটি ই-মেল আ্যাকাউন্ট তৈরী করার ধাপগুলি নিন্নৱপ-_ 


>. স্টাট বাটনে ক্লিক করে প্রোগ্রামস-এ যাও এবং সেখান থেকে ইন্টারনেট এক্সপ্লোরার-এ ক্লিক 
কর। 


নিচের ছবির মতো ইন্টারনেট এক্সপ্লোরার উইন্ডোটি উপস্থাপিত হবে। 


Address bar 


ৰ 


২. আ্যাড্রেসবার-এ Www.hotmail.com কথাটি টাইপ কর এবং পরে G০ বাটনে ক্লিক কর। 
পক্ষান্তরে তোমরা এন্টার কী-ও চাপতে পার। 


হটমেল হোম পেজটি পরবর্তী ছবির মতো দৃশ্যায়িত হবে। 


১১১১, a 


Click Here 


৮. 


৩. নতুন ইউজার আইডি তৈরী করার জন্য নিউ আ্যাকাউন্ট সাইন আপ ট্যাবে ক্লিক কর। 
নিউ আযাকাউন্ট সাইন আপ পেজ এবং হটমেল রেজিস্ট্রারিং ফর্ম নিচের ছবির মতো দেখতে 


পাবে। 


রেজিস্ট্রেশন ফর্মে দুই ধরনের তথ্য পাবে, যেমন-_প্রোফাইল এবং আ্যাকাউন্ট ইনফরমেশন 


প্রোফাইল ইনফরমেশন 


প্রোফাইল ইনফরমেশনে তোমাদের নিজেদের সম্পর্কে বিস্তারিত তথ্য যেমন-নাম, পদবী, ভাষা, দেশ/ 
অঞ্চল, রাজ্য/প্রদেশ ইত্যাদি দিতে হবে। 


আাকাউন্ট ইনফরমেশন 
এই অংশে তোমাদের ব্যবহারকারীর নাম (ইউজার নেম) এবং পাসওয়ার্ড দিতে হবে। 


অষ্টম শ্রেণী রর 


এখন, নিচের ছবিতে যেভাবে দেখানো হয়েছে ঠিক একইভাবে তোমাদের ব্যক্তিগত বিররশীগুলি 
প্রোফাইল ইনফরমেশনে পুরণ কর। 


' 07270 তিনের. | 
১ A A 9 ৰণ চর 


1 


ছি 


টীকা : যখন ভাষা, দেশ/অঞ্চল প্রভৃতি অপশনগুলি সিলেক্ট করবে তখন এ অপশনগুলির জন্য নিজ 


নিজ ড্রপ-ডাউন লিস্ট থেকেই সিলেক্ট করবে। 
বিস্তারিত আ্যাকাউন্ট ইনফরমেশনের একটি নমুনা চিত্র নিচে দেওয়া হল। 


) EO OE NPE । = 


ঠ 7 


যখন পাসওয়ার্ড টাইপ করবে তখন তার অক্ষরগুলো যেমন দেখাবে তা নিচের ছবিতে দেখান হল। 


ও ই-মেল আযাডেসে একটি পাসওয়ার্ড থাকবে যা খুবই গোপনীয় এবং শুধমাত্র এ ব্যবহারকারীই 
তা জানবে। 


যা ৰ 


ইন্টারনেট 


তোমাদের টাইপকরা ই-মেল ত্যাড্রেসটি যদি পূর্বে থেকেই ছিল এরকম কোন ত্যাডেসের সঙ্গে মিলে 
যায় তবে রিষ্রাই ই-মেল আ্যাড়েস পেজটি নিচের ছবির মতো উপস্থাপিত হবে। এক্ষেত্রে, হটমেল নিজে 
থেকেই পৃথক পৃথক চারটি ই-মেল আযাড়েস তোমাদের পছন্দের জন্য দেখাবে। তোমরা এ লিস্ট থেকে 
যে কোন একটি বেছে নিতে পার বা নতুন ই-মেল আ্যাডেস টাইপ করতে পার। পেজটিকে নিচের দিকে 
ফ্কোল কর এবং আই এগ্রি-তে ক্লিক কর। 


€ তোরা অতবোৰ মুন 


যখন তোমরা আই এ্রি-তে ক্লিক করবে, রেজিস্ট্রেশনটি যে করা হল তা দেখতে পাবে, যেমটি নিচের 
ছবিতে দেখান হল। এ বক্সে প্রদত্ত স্থানটিতে অক্ষর বা সংখ্যা টাইপ করতে হবে এবং পুনরায় আই 
এগ্রি-তে ক্লিক করতে হবে। 


চুরির লক ভাতক [| 
“পৰ = = i 4 ঠ Vr 
ঠা শু 
] rents toners 
1. 
| টি 


নিসা 


যদি হটমেল তোমাদের প্রদত্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড গ্রহণ করে তবে নিচের পেজটি দেখতে 
পাবে। 


ছক 


কন্টিনিউ বাটনে ক্লিক কর। 
ফ্রী ইমেল আ্যাকাউন্টে সাইন আপ করা, 
ফ্রী ই-মেল হাইপারলিঙ্কে ক্রিক কর। 


Click Here 


একবার ফ্রী ই-মেল-এ সাইন আপ করার পর ক্যাটেগরিস্‌ পেজটি দেখা যাবে। ক্যাটেগরিস্‌ পেজ-এ 
প্রদত্ত নিয়মগুলি অনুসরণ কর ফ্রী নিউজলেটারের গ্রাহক হওয়ার জন্য। এটি একটি এচ্ছিক বিষয়। 


Los পোত, তমসা 


| ৭. 
1 এপৰ 


কাটেগরিস পেজটিকে নিচের দিকে সরল কর এবং কন্টিনিউ বাটনে ক্লিক কর। একবার রেজিস্ট্রেশন 
প্রক্রিয়াটি শেষ হলে, এ নিৰ্দিষ্ট ই-মেল ত্যাডরেসের ইনবক্সটি নিচের ছবির মতো দেখা যাবে। 


চা 
শখ পপ 
= fa জাকে ও 
লসর পল 

| শাসন পল ক ভাপা 
| Thee ete ৩35৪ ৯৮০৮ ই “SOUL & 
| < 55৪ congas 
| 3 RAE 
| ০ Laws ৪1৮ 
| A সুপ 
ভান 


ই-মেল পাঠাতে হলে : 
১, মেল ট্যাবে ক্লিক কর। 


২. ডুপ-ডাউন মেনু থেকে নিউ মেসেজ-এ ক্লিক কর এবং মেল মেসেজ সিলেক্ট কর। 
নিউ মেসেজ পেজটি দেখতে পাবে। 


রি... 


অষ্টম শ্রেণী 


৩. 1০ বঙ্গে যাকে তুমি মেলটি পাঠাতে চাইছ তার ত্যাড্রেসটি টাইপ কর। তোমরা একই মেসেজ 
ন একবারেই বিভিন্ন প্রাপকের কাছে পাঠাতে পার। সেক্ষেত্রে, একের পর এক আ্যাডরেস কমা 
দিয়ে টাইপ কর। 
টাকা : মেলবঞ্জের কন্ট্যস্টস্‌ লিস্টে তোমরা ই-মেল আডেস রাখতে পার। এটা অনেকটা আডেস বুক 
বা ঠিকানাপুঞ্জির মতো যেখানে তোমরা ই-মেল আডেস রাখতে পার। কলটাস্টস্‌ লিপ্টকে 19. 0৩ 
8০০ প্রভৃতি কলামগুলিতে বড় বড় আড্রেসগুলিকে মনে না রেখেই সরাসরি ইনসাট করার কা 
ব্যবহার করতে পার। 
৪. সাবজেক্ট লাইনে তোমরা যে মেসেজটি পাঠাচ্ছ তা যে বিষয় সম্পর্কিত সেটি টাইপ কর। 
৫. মেসেজ বক্সে মেসেজটির বিষয়বস্তু টাইপ করে সেন্ড-এ ক্লিক কর। 
তোমরা একটি প্রাপ্তিস্বীকার পত্র দেখবে যা নিচের ছবিতে দেখানো হল। 
টাকা : সিসি বলতে বোঝায় কার্বন কপি এবং বিসিসি বলতে বোঝায় ব্লাইন্ড কার্বন কপি। তোমরা 
কমা ব্যবহার করে অনেকগুলি ত্যাডেস লিখতে পার। সিসি-তে ব্যবহৃত আযাড্রেসগুলি সমস্ত প্রাপকেরাই 
দেখতে পাবে কিন্তু বিসিসি-তে পাঠানো প্রাপকরা সেগুলি দেখতে পাবে না। 


৬ অবশেষে, হটমেল থেকে বেরিয়ে আসতে পেজটি উপরের দিকে সাইন আউট-এ ক্লিক কর। 
হটমেল থেক যখন তোমরা সাইন আউট করলে তখন এমএসএন-এর হোমপেজটি দৃশ্যায়িত 
হবে। এখন তোমরা ইন্টারনেট এজস্লোরারটি বন্ধ করতে পার। 

নিচে ইন্টারনেটের কিছু আচরণবিধি দেওয়া হল। 

নর কখনও পুরো মেসেজটি বড় হাতের অক্ষরে লিখবে না। এটা খুবই খারাপ। 

অমাজিত ভাষা ব্যবহার করবে না। 


প্রত্যেক ই-মেল মেসেজের একটি অবজেক্ট থাকবে যা দেখে মেসেজটি কি উদ্দেশ্যে পাঠানো 
হচ্ছে তা বোঝা যাবে। 


a এমন মেসেজ পাঠাবে না যা অন্যের ক্ষতি করবে। 


|| ই-মেল পড়া 
ইনবক্সে এসে হওয়া জমা মেলগুলি পড়া : 


5 নিচের ছবির মতো মেল ট্যাব-এ ক্লিক কর। 


মেল ট্যাবটি ওপেন হবে এবং তোমার ইনবজে গৃহীত মেসেজগুলির তালিকা নিচের ছবির মতে 
দেখতে পাবে। 


২. € কোন মেল পড়ার জন্য ফ্ৰম আযাড়েস-এ ক্লিক কর যা নিচের ছবিতে দেখান হয়েছে। 
মেসেজটি দেখা যাবে। 


০ 


|| শ্রেণী কক্ষের অনুশীলনী 


শূন্যস্থান পূর্ণ কর 
ননী হচ্ছে প্ৰথম ওয়েব পেজ যেটা ব্যবহারকারীর কাছে প্ৰদৰ্শিত হয় যখন তিনি 


একটি ওয়েব সাইটে সংযোগ করেন। 


২, ওয়েব সাইটের ঠিকানা ____ হিসেবে পরিচিত। 
করার জন্য। 
৪. ইন্টারনেট এক্সপ্লোরারে থাকা ____ বোতামটি সম্প্রতি দেখা সাইটগুলিকে দেখার 


জন্য তোমার দেখতে সমর্থ করে। 


৫ শব্দ বা শব্দগুচ্ছের উপর নির্ভরশীল ইনফরমেশনগুলিকে খোজার জন্য ____ 
তোমাকে সমর্থ করে। 


৬. দুই ধরনের ইন্টারনেট আযকসেস হল এবং 


৭. SLIP বলতে বোঝায় ] 
বলতে বোঝায় এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে 


ফাইল স্থানান্তরিত করা। 
ডু ডিজিটাল সিগন্যালকে আযানালগ সিগন্যালে পরিবর্তিত 


০০টি 


করে এবং উল্টোটাও করতে পারে। 
কম্পিউটারকে দিনের ২৪ ঘন্টাই ইন্টারনেটে কানেক্ট 


So, LET 
থাকতে সাহায্য করে। 


১১. ই-মেল ত্যাডেসের প্রথম অংশে থাকে যা দেখে বুঝতে 


পারবে কার সঙ্গে যোগাযোগ করতে চাইছ। 


১২. ওয়েব পেজ _______ ২ 


ইমেজ, টেক্সট, হাইপারটেক্সট, লিংকস্‌, ভিডিও এবং অডিও ফাইল। 


সত্য না মিথ্যা 
১ ওয়েব সাইটের গুচ্ছ ওয়েব পেজ হিসেবে পরিচিত। 


ক 


অষ্টম শ্রেণী 


২. 


চা ইন্টারনেট ই-মেলগুলিকে পাঠানোর জন্য ব্যবহৃত হয়। 


৩. যখন তুমি চ্যাট কর তুমি ইন্টারনেটে সংযুক্ত অন্য ব্যবহারকারীকে ই-মেলগুলি পাঠাও। 


একটি কাজের জন্য তুমি আবেদন করবে বলে ঠিক করেছ। www.boeing.com নামে 
ইন্টারনেটে থাকা ওয়েব সাইটের মাধ্যমে BOEING-এর কাছে তোমার জীবনপঞ্ভী বা 
বায়োডাটা জনা দাও। এর আগে ইনফরমেশনের জন্যে এবং একটি কম্পিউটার পেশাদার 
বা প্রফেশনালকে কি ধরনের কাজ এরা প্রদান করছে তার জন্য BOEING-এর সাইটকে 
ব্রাউস কর। 


তুমি একটি বন্ধু বাড়ীতে থাকার জন্য গেছ, যেখানে একটি পার্টি দেবার জন্য তুমি মনস্থ 
করেছ। তুমি বেকড্‌ চিকেন প্রনস্‌ তৈরী করার জন্য মনস্থ করেছ কিন্তু ঠিকমত রন্ধন 
প্রণালীটি তুমি মনে করতে পারছ না। www.amul.com- আমূল ওয়েব সাইট-এ 
যাও এবং এই রন্ধন প্রণালীর জন্য খোঁজ এবং অন্য কোন চিত্তাকর্ষক রন্ধন প্রণালীর 
জন্য সাইটকে ব্রাউসও কর। এছাড়াও আমূলের সুন্দর সুন্দর বিজ্ঞাপনগুলিকেও দেখ। 
ফেভারিট তালিকায় Www.amul.com-এর থাকা ভেজিটেবল বিরিয়ানীর রেসিপি 
পেজকে সংযোজিত কর। 


|| সংক্ষিপ্তসার 


কমিউনিকেশন হচ্ছে একটি ব্যক্তি বা একটি থেকে অন্য একজনকে বা জায়গায় ইনফরমেশনের 
স্থানান্তরিতকরণ। 


একটি কম্পিউটার নেট ওয়ার্কের মধ্যে একগুচ্ছ কম্পিউটার থাকে যেগুলি পরস্পরের মধ্যে 
কমিউনিকেট বা যোগাযোগ করতে পারে। 


যে কম্পিউটার ইনফরমেশনে পাঠায় তাকে সার্ভার এবং যে কম্পিউটার ইনফরমেশন গ্রহণ 
করে তাকে বলে ক্লায়েন্ট। 


টি 


ইন্টারনেট 


ইন্টারনেট হচ্ছে নেটওয়ার্কগুলির নেটওয়ার্ক যেখানে এক মিলিয়নেরও বেশী কম্পিউটার 
পরস্পরের যুক্ত। 


WWW হচ্ছে সার্ভারের সারি যেগুলি সারা পৃথিবীজুড়ে ডকুমেন্ট ফাইলগুলির মধ্যে ইনফরমেশন 
স্টোর করে রেখেছে। 

ওয়েব সার্ভার থাকা ডকুমেন্ট ফাইলগুলি ওয়েব পেজেস নামে পরিচিত। 

ওয়েব পেজগুলির একটি গুচ্ছ ওয়েব সাইট হিসেবে পরিচিত একটি স্থানে স্টোর করা থাকে। 
ই-মেল ব্যবহার করে একজন ব্যবহারকারী যেকোন ইন্টারনেট ব্যবহারকারীর কাছে যে 
ব্যবহারকারীর থেকে মেল বা সংবাদ চিঠিপত্র কম্পিউটারের মাধ্যমে পাঠাতে বা গ্রহণ করতে 
পারে। 

শব্দ বা শব্দগুচ্ছ টাইপ করার দ্বারা সার্চ ইঞ্জিন ইনফরমেশন খুঁজে দেখতে তোমায় সমর্থ করে। 
চ্যাট হচ্ছে ইন্টারনেটে থাকা অন্য ব্যবহারকারীর সাথে অনলাইন কথাবার্তা। এটা হচ্ছে টেলিফোনে 
কথা বলার মতই কেবলমাত্র কথা বলার পরিবর্তে তাদের যা বলার প্রয়োজন যেগুলিকে 
ব্যবহারকারী টাইপ করে দেবেন। 

ত্র (ফাইল ট্রানসফার প্রোটোকল) হচ্ছে ইন্টারনেটে থাকা কম্পিউটারের মধ্যে ডাটা ফাইলগুলির 
স্থানান্তকরণের জন্য ব্যবহৃত হয়। 

একটি ওয়েব ব্রাউসার হচ্ছে একটি প্রোগ্রাম যেগুলি ভ্রত্রন্র তে প্রাপ্তব্য ওয়েব পেজগুলি দেখার 
জন্য তোমায় সমর্থ করে। 

সবচেয়ে বেশী প্রায়শই দেখতে হয় সাইটগুলির ঠিকানা স্টোর করার জন্য ফেভারিটগুলি 
ব্যবহৃত হয়। 

ইন্টারনেট এক্সগ্লোরার-এর হিষ্ট্ৰি বৈণিষ্ট্যটি সম্প্রতি দেখা ওয়েব পেজগুলিকে দেখতে তোমায় 
সমর্থ করে। 

ব্যবহারকারী একটি ওয়েব সাইট সংযোগ করলে, প্রদর্শিত প্রথম পেজ হচ্ছে হোম পেজ। 

গুত্তশ হচ্ছে একটি ল্যাঙ্গুয়েজ যেটা ওয়েব পেজ তৈরী না ক্রিয়েট করাতে ব্যবহৃত হয়। 


তোমাদের ইন্টারনেটে কানেক্ট করার জন্য একটি কম্পিউটার, কমিউনিকেশন সফটওয়ার, 
একটি টেলিফোন লাইন, একটি মোডেম এবং একজন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। 
দুই ধরনের ইন্টারনেট আযকসেস হল ডেডিকেটেড আযাকসেস এবং ভায়ালআপ আযাকসেস। 


মোডেম হল এমন একটি যন্ত্র যা ডিজিটাল সিগন্যালকে আযানালগ সিগন্যাল-এ এবং আযানালগকে 
ডিজিটাল সিগন্যালে পরিবর্তিত করতে পারে। 


হজ 


অষ্টম শ্রেণী 


ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার হল এমন সংস্থা যারা ইন্টারনেটে আযাকসেস করার অনুমোদন 
দেয়। 


ডাউনলোডিং বলতে বোঝায় দূরবর্তী কোন কম্পিউটার থেকে ফাইল ট্রান্সফার করা। 


আপলোডিং বলতে বোঝায় তোমার কম্পিউটার থেকে কোন ফাইল দূরবর্তী কোন কম্পিউটারে 
ট্রান্সফার করা। 


ওয়েব পেজে-এর এক্সটেনশন হল .॥৷| বা .htm। 
ইল্ক্টেনিক বা বৈদ্যুতিন মেল-এর সংক্ষিপ্তাকার হল ই-মেল। 


প্রত্যেক ই-মেল আড়েসের একটি পাসওয়ার্ড থাকবে যা খুবই গোপনীয় এবং শুধুমাত্র এ 
ব্যক্তিই তা জানবে। 


নাটক ইল ৰই ভিন জনন ছড়া নদ জৌভীইউলিযি'লহানো একা 
ই-মেল আ্যাকাউন্ট তৈরী করতে হবে। 


১44 মাল্টিমিডিয়া 


= মাল্টিমিডিয়া কি তা ব্যাখ্যা করা 
* কম্পিউটারের সহিত মাল্টিমিডিয়া ডিভাইস সংযোগ করা 


= মাল্টিমিডিয়া প্রোগ্রাম রান করানোর জন্য কি কি 
সফটওয়ার দরকার তা নির্ধারণ করা 


* মাল্টিমিডিয়ায় তৈরী ফাইলগুলির তালিকা করণ 

* মাল্টিমিডিয়া ডিভাইস ইনস্টল করা 

= মাল্টিমিডিয়ার বৈশিষ্ট্যসমূহের ব্যাখ্যা করা 

= উইন্ডোজ মিডিয়া প্লেয়ারে মিডিয়া ফাইল রান করানো 


|| ভূমিকা 
ভিডিও, আযানিমেশন এবং কম্পিউটার ডেটা। 


Wind০ws98 বিভিন্ন ধরনের মাল্টিমিডিয়া ডিভাইস সাপোর্ট করে, যেমন-ডিভিডি, ফোর্সফিডব্যাক 
জয়স্টিক, ডিজিটাল অডিও স্পিকার এবং রেকর্ডিং ডিভাইস। প্লাগ আযাল্ড প্লে ফিচারটির সাহায্যে 
তোমরা সহজেই Wind০॥৪9৪-এ মাল্টিমিডিয়া ভিভাইস ইনস্টল করতে পার। 


|| হাঙওয়ার কানেকশন 
ডিভিডি, ফোর্সফিডব্যাক জয়স্টিক, ডিজিটাল অডিও স্পিকার এবং রেকর্ডিং ডিভাইস প্রভৃতি USB 
(ইউনিভর্সাল সিরিয়াল বাস) পোটের সঙ্গে সংযুক্ত থাকে। 


/700/598 অপারেটিং সিস্টেমে 098-র সাথে ডিজিটাল ক্যামেরা, স্ক্যানার প্রভৃতি এক্সটারনাল 
ডিভাইসগুলি সংযুক্ত করা যায়। কম্পিউটার রিস্টাট না করেই ইউএসবি ডিভাইসগুলি কম্পিউটারের 


আদ্র 


অন্তম শ্রেণী 


সঙ্গে কানেকটেড বা ডিসকানেকটেড হতে পারে। 0198. হল যথাষ সাহায্যে 
স তি টে র থ গুণসম্পন্ন পোট যার 
বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইস কম্পিউটারের সহিত সংযক্ত করা যায়। 


|| প্রয়োজনীয় সফটওয়ার 


Wind০ws98-এ ডাইরেক্টএক্স থাকে যা তোমাদের কম্পিটার সিস্টেমে মাল্টিমিডিয়া চালনার ক্ষমতাকে 
বর্ধিত করে। ডাইরেক্টএক্স তোমাদের কম্পিউটারে হার্ডওয়ার কম্পোনেন্ট ছাড়াই বিভিন্ন ধরনের মাল্টিমিডিয়া 
যেমন ভিডিও, থি-ডি আযানিমেশন, ইম্প্রেসিভ মিউজিক প্রভৃতির কার্যাবলীর ক্ষেত্রে ভাল ফল দেয়। 


|| সাপোর্টেড মাল্ডিমিডিয়া ফরমাট 


বিভিন্ন ধরনের মাল্টিমিডিয়া ফাইল ফরমাটগুলি যা $/1700$/598 সাপোর্ট করে তাদের তালিকা নিচে 
দেওয়া হল। 


Format File name 
extension 


1180 for Wind ows avi 


Waveform- audio 


Moving Picture (MPEGS) 1700 


Quick Time for Windows Mav 


Musical Instrument Digital Interface (MID) | 08 


মাল্টিমিডিয়া 


|| মাল্টিমিডিয়া ডিভাইস ইনস্টল করা 


কন্ট্রোল প্যানেলের মাল্টিমিডিয়া অপশনটি তোমাদের উইন্ডোজে সাউন্ড সিস্টেম-এর ইচ্ছাধীন নিয়ন্ত্রণ 
এবং অডিও ও রেকর্ডিং ডিভাইসের সেটিংস পরিবর্তন করতে পার। 


মাল্টিমিডিয়া ডিভাইস ইনস্টল করা, 

১, স্টার্ট-এ ক্লিক করে সেটিংস্‌-এ যাও এবং কন্ট্রোল প্যানেল-এ ক্লিক কর। 
কন্ট্রোল প্যানেল উইন্ডোটি দৃশ্যায়িত হবে। 

২ কন্ট্রোল প্যানেলের মাল্টিমিডিয়া অপশনে দুবার ক্লিক কর যেমনটি নিচের ছবিতে দেখানো 
হয়েছে। 


11110015015 
10011 
, মাল্টিমিডিয়া প্রোপাটিস ডায়লগ বক্সটি দেখাবে। 
৩... মাল্টিমিডিয়া প্রোপাটিস ডায়লগ বক্স থেকে ডিভাইসেস্‌ ট্যাবে ক্লিক করা যেমনটি নিচের ছবিতে 
দেখান হয়েছে। 
Meo 1 ক অন্ত [7 
আত | 
| 
৷ 
| 
OO ]} 
2171 = 


৪. ডিভাইস ক্যাটেগরির আগে প্লাস চিহ্ে ক্লিক কর এবং পরে যে ডিভাইসটি কনফিগার করতে 
চাও তার ওপর ক্লিক কর। তারপর, সেটিংস পরিবর্তন করার জন্য প্রপাটিস-এ ক্লিক কর। 


চু Windows 98-এ মাল্টিমিডিয়া 


মিডিয়া প্লেয়ার-এর সাহা বৌ ও ৮৬-41-7৯৮৬ [য়। মিডিয়া প্লেয়ার 


sun 


সিডি প্লেয়ার অডিও সিডিগুলিকে চালানোর কাজে ব্যবহৃত হয়। উইন্ডোজের সিডি প্লেয়ারে তোমরা 


পূৰ্ণাঙ্গ সিডি প্লেয়ারের সমস্ত কাৰ্যকারীতাগুলি দেখতে পাবে, যেমন- it! পজ, স্টপ, প্রিভিয়াস 
উইন্ড, ফাস্ট ফরোয়ার্ড, নেক্সট ট্যাক এবং ইজেক্ট। নিচের ছবিতে সিডি প্লেয়ারের একটি ছবি 


= 


ভলুম কন্ট্রোল- সি লি লতগা। মাস্টার ভলুম স্লাইডটি 
টাঙ্কবারের সিস্টেম ট্রেতে স্পিকারের উপর ক্লিক করে দেখতে পাবে। 


| 
ৰল 


HS TT Mute 


সাউন্ড রেকর্ডার গান, বক্তব্য প্রভৃতি কম্পিউটারে রেকর্ড করা এবং শোনার জন্য ব্যবহৃত হয়। গান 
বা কোন বক্তব্য রেকর্ড করার জন্য কম্পিউটারে সাউন্ডকার্ড, মাইক্রোফোন এবং একটি স্পিকার 


>> 


ম ল্টমিডিয় 


সংযুক্ত করা প্রয়োজন। নিচে সাউন্ড রেকর্ডার-এর একটি ছবি দেওয়া হল। 


|| উইন্ডোজ মিডিয়া প্রেয়ারের সাহায্যে ক্লিপ প্লে করা 


ভিডিও এবং অডিও ফাইলগুলি_ প্লে করার জন্য উইন্ডোজ মিডিয়া প্রেয়ার ব্যবহৃত হয়। এটি 
কম্পিউটার এবং ইন্টারনেটের মিডিয়া ফাইল চালানোর জন্য ব্যবহার যেতে পারে। এটি একই সঙ্গে 
অডিও/ভিডিও প্রেয়ার এবং সিডি প্রেয়ার হিসাবে কাজ করে। এটির সাহায্যে রেডিও স্টেশন টিউন 
করা, সিডি প্লে এবং কপি করা ইন্টারনেটের অডিও এবং ভিডিও ফাইলকে চালনা করা যায়। 


উইন্ডোজ মিডিয়া প্লেয়ারের সাহায্যে তোমরা তোমাদের কম্পিউটারে মিডিয়া ফাইলগুলোর একটি 
নির্বাচিত তালিকা তৈরি করতে পার। 


উইন্ডোজ মিডিয়া প্লেয়ার ওপেন করতে হলে, 


স্টাট মেনুতে ক্লিক করে প্রোগ্রামস্‌-এর অন্তর্গত আযাকসেসরিস এবং তার অন্তৰ্গত এন্টারটেনমেন্টে গিয়ে 
উইন্ডোজ মিডিয়া প্লেয়ারে ক্লিক কর। 


নিচের ছবিটিতে একটি উইন্ডোজ মিডিয়া প্রেয়ারের বিভিন্ন অংশ দেখান হল। 


15910910।1051- 8৮ ০৩ “পঢ় তিন 


28011০৩99৩৭ - Windows Moda Player [লাস] 


Video Area 


Seek Bar ৮ 
০ ৮ ৷ 


Display Area 


5595 Bar 


অস্টম শ্রেণী 


নোভগেশন বার 


ফরোয়ার্ড এবং ব্যাক বাটনের সাহায্যে পূর্বে চালিত কোন মিডিয়া ফাইলকে ওপেন 


করা যায় এবং মিডিয়া গাইড, মিউজিক এবং রেডিও বাটনের সাহায্যে আরোও বিস্তারিতভাবে মিডিয়া 
ফাইলকে আ্যাকসেস করা যায়। 


ভিডিও এরিয়া___ভিডিও ফাইলের বিষয়বস্তু এখানে দেখা যাবে। 


সীক বার বর্তমানে চালিত ক্লিপের অগ্রগতি দেখায়। তোমরা যেভাবে ফ্কোলবার ব্যবহার কর 
সেভাবেই কাজে লাগাতে পার এবং ক্লিপের যে কোন একটি নির্দিষ্ট অংশকে প্লে করতে পার। 


কন্ট্রোলস্‌____ক্রিপ চলাকা 
মিউট এবং ভলুম কন্ট্রোল 


[লীন প্লে, পজ, স্টপ, স্কিপ ফরোয়ার্ড, রিউইন্ড, ফাস্ট ফরোয়ার্ড, প্রিভিউ, 
প্রভৃতির সাহায্যে নিয়ন্ত্ৰণ করা যায়। 


ডিসপ্লে এরিয়া 


যদি মিঙি 


ডিয়া ফাইলে টাইটেল, ক্লিপ টাইটেল; অথর এবং কপিরাইট প্রভৃতি তথ্যগুলি 


থাকে তবে তা এখানে দেখা যাবে। 
স্ট্যাটাস বার___ওয়েব সাইট কানেকশনের পরিস্থিতি দেখায় যেমন--বাফারিং, প্লেয়িং, রিসেপশন 


কোয়ালিটি এবং ইলাপসড 


টাইম বা ব্যয়িত সময় প্রভৃতি। 


মিডিয়া প্রেয়ার কন্ট্রোলস্‌-এর বিভিন্ন অংশ নিচের ছবিতে দেখান হল। 


ৰ 


Pause 


Stop 


HeadinWest - Windows Media [3]2] 


323৮08৮2351 Heb 


Volume Slider 


Previous Mute 


ফিল Preview 


উইন্ডোজ মিডিয়া প্রেয়ার কন্ট্রোলস্‌-এর কার্যাবলী নিচের টেবিলে দেখান হল। 


Play Begins playing the open media file. By default, a file 
begins to play automatically when it is opened. 
Pauses the currently playing clip. Click Play to resume. 
Stops the playback of the current clip. 


Previous | Returns to the beginning of the current clip or, if at the 
beginning, returns to the beginning of the previous clip if 
the clip is part of a show. 


Rewinds the current clip. However, this option 1s available 
only with certain types of stored media. When you release 
the Rewind button, Windows Media Player begins playing 
again. 


Fast 


Forward 


Advances forward through the clip. Only available with 
certain types of stored (not live) media. When you release 
the Fast forward button, Windows Media Player begins 
playing again. 


Begins playing the beginning of the next Clip. Only 
available if a show is open. 


Preview 


Plays a short section of each clip in a Show. Usually, each 
clip 01815 for 10 seconds, but an individual show may 
have a different preview duration. 


the file. Click Mute again to 
hear the soundtrack. The Mute button is unavailable if 
your computer does not have a sound card or sound 
driver installed. 


Wolume Controls the volume level of the oUtpUt YOU are Viewing 01 


listening. The volume slider is unavailable if your 
computer does not have a sound card 01 sound driver 
installed. The volume slider does not appear if the content 
has no soundtrack. 


Control 


মিডিয়া লিস্ট-এ অডিও ফাইল সংযোগ করা 


উইন্ডোজ মিডিয়া প্লেয়ারের সাহায্যে তোমরা অডিও এবং ভিডিও ক্লিপের একটি তালিকা তৈরি করতে 


পার। পরে তোমরা লিস্ট থেকে যে কোন নির্বাচিত ক্রিপ-কে প্লে করতে পার। 


১৭০ চু 


= ১৬৭ 


অন্তম শ্রেণী 


মিডিয়া লিস্টে অডিও ফাইল সংযুক্ত করান অনেক পদ্ধতি আছে। তোমরা তোমাদের প্রিয় অডিও লিস্ট 
তৈরী করতে পার যাতে তোমাদের সাজানো তালিকার ক্রমানুসারে সেগুলি প্লে করবে। 


ফেবারিট লিস্ট-এ মিডিয়া ফাইল যুক্ত করা, 
১ ফেবারিটস্‌ মেনু থেকে আযাড টু ফেবারিটস-এ ক্লিক কর যেমনটি নিচে দেখান হল। 


নেশা জজ 1.) 
(০০৮৫ 


২ জ্যাড ফেবারিট ডায়লগ বক্সে মিডিয়া ফাইলগুলোর জন্য একটি নতুন নাম টাইপ কর যেমন 
নিচের ছবিতে দেখান হয়েছে। 


নিউ ফোল্ডারে ক্লিক কর এবং ফোল্ডারটির নামকরণ কর যদি তোমরা মিডিয়া ফাইলকে 
একটি নির্দিষ্ট ফোল্ডারে রাখতে চাও। নিচের ছবিটি দেখ। 


০০০ 


‘My Songs’ নামক ফোল্ডার টিতে 'হেডিংওয়েস্ট' মিডিয়া ফাইলটি আছে। নিচের ছবিটি 


দেখ। 


ফেবারিট লিস্ট থেকে প্লে করা 


উইন্ডোজ মিডিয়া প্লেয়ারকে তোমাদের কম্পিউটার বা ইন্টারনেট থেকে কোন অডিও এবং ভিডিও 
ফাইলকে প্লে করতে পার। সিডি প্লেয়ার বা ভিসিআর-এর চেয়ে মিডিয়া প্লেয়ারে তোমরা যা প্লে করছ 
তাকে ভালভাবে নিয়ন্ত্রণ করতে পার। 


ফেবারিটস্‌ থেকে গান চালানো, 


১. ফেবারিটস্‌ মেনু থেকে একটি গান সিলেক্ট কর এবং প্লে বাটনে ক্লিক কর। নিচের ছবিতে 
যেমন দেখান হয়েছে। 


অস্টম শ্রেণী 


} শ্রেণী কক্ষের অনুশীলনী 


শূন্যস্থান পূর্ণ কর 

১. -এর এক্সটেনশন হল .৪৬1 । 

২. মাল্টিমিডিয়া অপশনটি -এ পাওয়া যায়। 

৩. 110| মানে হল ____। 

৪, __ _0 উইন্ডোজ মিডিয়া প্রেয়ারের কারেন্ট স্ট্যাটাস দেখায়। 

৫, উইন্ডোজ মিডিয়া প্রেয়ারের ___ অপশনটি অডিও ফাইলকে সংযুক্ত করতে 


সাহায্য করে এবং একটার পর একটা প্লে করালো যায়। 


্টীসং 
মাল্টিমিডিয়া শব্দটির মানে হল বিভিন্ন ধরনের ইনফরমেশনের সমন্বয়, যেমন-_টেক্সট, গ্ৰাফিক্স, 
অডিও, ভিডিও, আযানিমেশন এবং কম্পিউটার ডেটা। 


= ডাইরেক্টএক্স বিভিন্ন ধরনের মাল্টিমিডিয়া যেমন ভিডিও, গ্রি-ডি আ্যানিমেশন, ইম্প্রেসিভ মিউজিক 
প্রভৃতির কার্যাবলীর ক্ষেত্রে ভাল ফল দেয়। 


ৰু মাল্টিমিডিয়া .avi, ‘৫৪%, 09, ‘MOV, 4010 প্রভৃতি ফাইল ফরমাটকে সাপোর্ট করে। 


উইন্ডোজ মিডিয়া প্লেয়ার হল এমন একটি আ্যাপ্লিকেশন যার সাহায্যে ভিডিও এবং অডিও 
ফাইল চালানো যায়। 


ঢু 


৬৬ FANE GRITS চা 
এ উন SUH BOE GF _ 
A 2 এতই ABE DIES 120 1৫ 


= ॥ 3 


হন RL FT সিম SFT E "3 


A দেওক । উৰ 1195 ঠা 
কাভীস্তাণী তলী এনবনভতানী৷৷ভ হী .5 
॥ tn 


৷ EFS Sion BITRE কি 


577 EATS TET 
ঠান ভাত নাজাত য় 


Other Computer Tit!2s of Interest 
SCHOOL COMPUTER TF. ~ T BOOKS 


Computer Horizons Book 11 ও. Addy 
Computer Horizons Book 2 
Computer Horizons Book 3 
Computer Horizons Book 4 
Computer Horizons Book 5 
Computer Horizons Book 6 


Computer Horizons Book 7 


nA 


Computer Horizons Book 8 
Computer Horizons Book 9 


Computer Horizons Book 10 


ACES Infotech Private Limited. 
{ACES HOUSE, |-০, Dover Lane, Kolkata-700 029. 
পি: (033) 2461 8110/2461 8379/2455 9359, Fax : 91-33-2461-3727 
acesinfotech.org Email : aces@cal.vsnl.net.in 


